 সন্তাহকাল মধ্যে ভাহাজ কলম্বো বন্দরে পৌছিল এবং সারাদিন 
সেখানে রহিল। এই সুযোগে ম্বামিজী জাহাজ হইতে নামিয়। 
সহর দেখিতে গেলেন এবং বেড়াইতে বেড়াইতে অবশেষে একটা 
বৌদ্ধ মন্দিরে গিয়া! উপস্থিত হইলেন। সেখানে বুদ্ধদেবের বিস্তর 
প্রতিকৃতির মধ্যে তাহার নির্বাণলাভকালীন একটি বিরাট অদ্বীশায়িত 
মুন্তি তাহার অত্যন্ত ভাল লাগিল। তিনি মন্দিরের পুরোহিতগণের 
সহিত আলাপ করিতে চেষ্টা করিলেন, কিন্তু তাহার! সিংহলী ভাষা 
ভিন্ন অন্ত কোন ভাষা না জানায় সে চেষ্ট। ত্যাগ করিতে হইল। 
সিংহলী বৌদ্ধধর্মের কেন্দ্র কান্দী সহর কলম্বে৷ হইতে ৮* মাইল 
দূর। স্বামিজীর সেখানেও যাইবার ইচ্ছা! ছিল, কিন্তু সময় সংক্ষেপ 
বলিয়া ..হুইয়। উঠিল ন!। তিনি দেখিলেন পুরোহিত সম্প্রদ: 
ব্যতীত সিংহলের স্্রী-পুর্রধ সকল বৌদ্ধ গৃহস্থই মত্ত মাংসভোজী: 
এবং তাহাদের পরিচ্ছদ ও আক্কৃতি মান্রাজীদের মত। তিনি 
তাহাদের ভাষা! কিছুই বুঝিতে পারিলেন না, তবে উচ্চারণ শুনিয়া 
বোধ হুইল উত্। তামিলের অনুরূপ | 
ইহার পর জাহাজ মালয়ের রাজধানী পেনাংএ গিয়া থামিল। 
পেনাং খুব ক্ষুদ্র সহর বটে, কিন্তু বেশ পরিফার প:রচ্ছন্ন। মালয়- 
বাসীগণ সবষ্ট মুললমান। প্রাচীনকালে তাহা বিখাত জলদন্থ্ 
ছিল ও বণিককুলের ভীতি উৎপাদন করিত, কিন্তু বর্তমান কালের 
(ণতরীস্থিত বৃহৎ বুহুৎ কামানের ভয়ে তাহারা দশ্নাবৃত্ি ত্যাগ 
করিয়া অপেক্ষাকৃত শান্তিপূর্ণ জীবন যাপন করিতেছে । 
পেনাং হইতে সিঙ্গাপুর | পথে যাইতে যাইতে, কাণ্ডেন. সাহেব 
সুমাত্রান্বীপের উচ্চ পর্বতুঞ্চলি অন্কুলি নির্দেশ করিয়া দেখাইলেন 


রর  সমুজপথে।. 
চি. টা টি ধ সকল, স্থানে বে বোটা আজ্ঞা, ছিল, 
সিঙলাপুরে পৌছিয়া স্বাষিজী বট্টানিকাপ গার্ডেন দেখিতে গেলেন। 
তথায় বিবিধ তারজাতীয় বক্ষ ( চুন্রীঢ।) ও পাস্থপাদপ (17 
৮911675+ 1১৪11) ) অপর্যাপ্ত 1 আর. এক প্রকার বুক্ষ সর্বত্র 
দেখিতে পাইলেন-_তাহার ফল: হইতে রুটার স্তায় খাস্ত প্রস্তুত হয়। 
ঈংরাজীতে উহাকে (8:980-811 0৪6) কুটাফলের গাছ বলে। 
ভারতবর্ষে আমের ন্যায় এখানে '্যাজোষ্টিন” ফল. গ্রচুর পরিমাণে 
জন্মায়। কিন্তু স্বামিজী বলিয়ছেন আমের তুলন। নাই। মান্ত্রাজের 
টায় এই স্থানও বিষুবরেখার নিকটবর্ত, কিন্ত এখানকার লোকেরা ্‌ 
মাজ্রাজীদিগের অপেক্ষা অনেক ফরসা? _লিঙ্গাপুরে একটি সুর ৪ 
[লা বা মিউজিয়ম আছে। এখানকার ইউরোপীয় উপনিষ্টো ক. 
পি চরিত্রের প্রধান অঙ্গ পানদোষ ও লাম্পটঞ ৮৮ 
তারপর জাহাজ হংকং বনারে, পৌর 





রাজ হার বিবি ৬ 
্বামিজী যেরূপ দিয়াছেন তাহার মর্মাুবাদ নিয়ে প্রা হইল। : . . 
“ছুংকংএ আসিলে বুঝ! যায় এইবার সতাই চীনে নাহি : | 
দের ত ভাব এখান হইতেই এত অধিক। দেখা যায় সকল কাধ্য, নে 
“ব্যবসা বাণিক্জা চীনাধেরই হাতে। যেই, জাহাজ কিনারায় নঙ্গর .. 
করে অমনি শত শত চীনা নৌকা আসিয়া ডাজায় লইরা যাইবার ১ 
জন্ত তোমায় ঘিরিয়া ফেলিকে। এই. নৌকাগুলির একটু বিশেষ্ক, রে 
আছে-প্র শ্তকটিতে ইট, করিয়া হাল। . মাঁঝির| : সপরিবারে রা 
নৌকায় বস করে।: হালে, প্রায় মাঝির সতী বসিয়া থাকে এবং 
'একটি হাল হাত দিয়া ও অপরটি পা! নিয়া ালায়। শর, অনেক. রি 
টিম দেখা যার তাহার পিঠে একটি কচি ছেলে বাঁপা, অথচ দে. 
| . ওলা ং 





$ 


স্বামী বিবেকানন্দ । 


তাহার সাত পা বেশ নাড়িতেছে। দেখতে বড় মজা! । চীনে 


থোকা মায়ের পিঠে দিব্যি নড়িতেছে চড়িতেছে, মা ওদিকে 
প্রাণপণ শক্তিতে নৌকা চালাইতেছে, ভারী ভারী বোঝা সর!- 
ইতেছে কিংবা খুব ক্ষিপ্রতার সহিত এক নৌকা হইতে আর এক 
নৌকার লাফাইয়া যাইতেছে । নৌকা ও ট্টামারের এত ভিড় যে 
প্রতিমুহূর্তেই টিকিসমেত চীনে খোকার মাথাটি একেবারে গু 
হইয়। যাইবার সম্ভাবনা । থোকার কিন্তু সেদিকে হিনুমাত্ত 


জরক্ষেপ নাই । সে. এই মহাব্যস্ত কর্মজীবনের কোনও ধার ধারে 


ন।। কন্মোন্ত্তা মাত তাহাকে মাঝে মাঝে ছ'এক টুকর! পিঠা 
দিতেছে, সে তাগারই রসাম্বাদনে রত ! 

টৈনিক শিশুকে দার্শনিক বলিলেই হয়। কারণ আমা'দর 
দেশের শিশু যখন ভাল করিয়া হাটিতে শিখেনা সেই বয়সে ৫ 
দিবা কাজ কর্মের চেষ্টায় ঘুরে ফিরে । অভাব যে কি বন্ত তাহ। 
এ বয়সেই তাহার বোধগম্য হইগ়াছে। চীন ও ভাবতবাসী যে 
সভ্যতার সোপানে এক পদ্দও অগ্রসর হইতে পারিতেছে না, 
দারিদ্রাই তাহার এক প্রধান কারণ। মিত্য অভাব ও দ্ারিজ্রো 
পেষণে সে আর কিছু ভাবিবার অবসর পায় না | 

হংকং বড় সুন্দর সহর--কতকটা পর্বতের পার্শভাগে ও 
কতক উপরিভাগে অবস্থিত--উপরের অংশটী' বেশ শীতল । ট্রাম 
পাহাড়ের গা বাহিয়া! খাড়া উপরে উঠিয়া থাকে এবং বাপ ও 
তারের দড়ির সাহায্যে চলে। ্‌ 

আমরা হংকংএ তিন দিন রহিলাম। তথা হইতে ক্যাপ্টন 
দেখিতে গিয়াছিলাম। হংকং হইতে একটি নদীর উৎপত্তি স্থানের 

৩৯৮ | 


ূ  অমুদ্র-পথে। 
দিকে ৮* ষাইল যাইলে ক্যাণ্টনে যাওয়া ষায়। নদীটি এত চওড়া 
যেখুব বড় বড় জাহাজ পর্যন্ত যাইতে পারে । অনেকগুলি চীন 
জাহাঙ্ হংকং ও ক্যাপ্টনের মধ্যে র্াতায়াত করে। আমর 
বৈকালে একটি জাহাজে চড়িয়া পরদিন গ্রাতে ক্যাণ্টনে পৌদ্ছি- 
লাম। কি হৈ চৈ! কিজীবনের চ্হি! নৌকার ভিড়ই বা কি! 
জল যেন ছেয়ে ফেলে দিয়েছে ! এ শুধু মাল-ও যাত্রী নিয়ে যাবার 
নৌক। নয়-_হাজার হাজার নৌকা! রয়েছে--গৃহের মত বাসোপ- 
যোগী। তাহাদের মধ্যে অনেকগুলি অতি স্ন্দর ও বৃহৎ, বাস্তবিক 
সেগুলি দোতাল! তিনতাল! বাড়ীর মত, আবার চারিদিকে বারা! 
দেওয়*। বাড়ীগুলি সব জলে তাদিতেছে অথচ তাহাদের মধ্য দিয়! 
াাযা তর রাস্ত। চলিয়। গিয়াছে | 
* আমরা ঘেখানে নাবিলাম, সেই জারগাটুকু চীন গবরণমেন্ট 
 কদেশিকদিগকে বাস করিবার জন্ত দিয়াছেন । আমাদের চতুর্দিকে, 
নদীর উভয় পার্থ অনেক মাইল ব্যাপিয়া এই বৃহৎ সহর অবস্থিত 
_ এখানে অগণ্য মনুষ্য বাস করিতেছে, জীবন-সংগ্রামে একজ্রন 
আর একজনকে ঠেলিয়া ফেলিয়া চলিয়াছে_-প্রাণপথে জীবন 
গ্রামে জয়ী হইবার চেষ্টা করিতেছে । মহাকলরব---মভাব্যস্তত1 ! 
দি এখানকার অধিবাসীসংখ্য। ঘতই হউক, এখানকার কর্ম 
প্রবণতা যতই হউক, আমি ইহার মত নোংরা সমর দেখি নাই-- 
তবে ভারতবর্ষে কোন সহরকে নোংরা বলিলে যাহ বুঝায় সে 
হিসাবে নয়, কারণ চীনের! ত এতটুকু ময়লা পর্য্যন্ত বৃথা! নষ্ট হইতে 
দেয় ন1! আমি বলিতেছি চীনেদের গা থেকে. যে বিষম দুর্ন্ধ 
বেরোয় তাহারই কথা । তারা যেন প্রতিজ্ঞা করেছে কখন স্নান 
৩৯৯ 


স্বামী বিবেকানন্ন। 
কর্বে না । বাড়ীগুলি সব এক একটি দোকান--লোকের! উপর- 
তলায় বাস করে। রাস্তাগুলি এত সরু যে চলিতে গেলেই দুধারের 
দোকানে গা ঠেকিয়া যায়। দশ পা চলতে ন। চল্তে মাংসের দোকান 
চোখে পড়ে। এমন দোকানও আছে যেখানে কুকুর বিড়ারের 

মাংস বিক্রয় হয়_-অবশ্ত খুব গরিবেরাই কুকুর বিড়াল খায়»! ,-. 

আধ্যাবর্তে হিন্দু মহিলাদের যেমন পর্দা আছে, কেউ কখন 
তাদের দেখতে পায় না, চীন মহিলাদ্দেরও তন্রপ। অবিীব 
স্ীলোকেরা লোকের সাম্নে বাহির হয়। ইহাদের মধ্োও দেখা 
যায় এক একটি স্ত্রীলোকের পা আমাদের দেশের ছোট ছেলের 
পায়ের চেয়ে ছোট। তারা হেঁটে বেড়াচ্ছে ঠিক বলা যায় *না__. 
খুঁড়িয়ে খপ থপ ক'রে চলেছে।” 

ক্যান্টনে স্বামিজী কতকগুলি চীন মন্দির দেখিলেন, তাহার 
মধ্যে যেটি সর্বাপেক্ষা বৃহৎ সেটা প্রথম বৌদ্ধ-সম্রাটের উদ্দেস্ট্ে 
উৎসগীরুত। মান্দরমধ্যে প্রবেশ কৰিয়া দেখিলেন মধ্যস্থলে 
বুদ্ধদেবের একটি চমৎকার ধ্যানাস্তমিত সৌম্যমুস্তি, তন্গিয়ে সম্রাটের 
ও তাহার চতুগ্পার্থে পাচশত গ্রথম বৌদ্ধধপ্মগ্রহণকারীর মতি কাষ্ঠে 
ক্ষোদিত। স্বামিজী এই সকল কাটের কারুকার্ধ্য দেখিয়। বিশ্বস্ত“ 
হইলেন এবং মন্দিরের নিম্দাণ-প্রণালীর সহিত ভারতের নি 
নির্দিতি স্থাপত্যশিল্পের অনেক দৌদসাধৃশ্ত অবলোকন করিলেন। 
ক্যাপ্টনে চীনবাপীদের কার্ধাদক্ষত। ও অস্ঠনিহিত শক্তির পরিচয় 
পাইরা তিনি প্রায় বলিতেন 01010215006 00071706 1080190 
( এই বার চীনের উঠিবার পালা )। 2 

ক্যাপ্টনে ্বামিজী একটী চীনে মঠ 'দেখিবার জন্য বিশেষ, 


উৎসুক হইলেন। কিন্তু ত্র সকল মঠ এমন স্থানে অবস্থিত যেখানে 
বিদেশীয়ের প্রবেশাধিকার নাই। ভিনি গাইড, অর্থাৎ পথ 
প্রদর্শককে জিজ্ঞাসা করিলেন কিরূপে এ উদ্দেশ্য সিদ্ধ হইতে 
পারে। সে ব্যক্তি বগিল “অসম্ভব” । কিন্তু ইহাতে তাহার ইচ্ছা 
যেন আরও বাড়িয়। গ্লেল। তিনি বলিলেন "আচ্ছা, যদি কোন 
বিদেণী মঠের মধ্যে গিয়া পড়ে তাহলে কি হয়?” “মঠবাসীরা 
"তাহার উপর বিষম অত্যাচার করে।” স্বামিজীর মনে হইল 
বোধ হয় হিন্দু সাধু বলিয়া পরিচয় দিলে কেহ তাহার অনিষ্ট-চেষ্ট 
করিবেনা। এই মনে করিয়া তিনি দ্বিভাষী ও জন্দুন সহচর- 
দ্রিগুকে এ্ররূপ একটি মঠে যাইবার জন্য বারংবার অনুরোধ করিতে 
লাগিলেন ও হাপিয়। বলিলেন “আচ্ছ। চলইন!.কেন গিয়ে দেখি, 
তাহার আমাদের খুন করিয়া ফেলে কি, কি করে।” এই বলিয়া 
পতাহারা একটি  মঠাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু 
কিয়দা,র যাইতে না যাইতে দ্বিভাষী চীৎকার করিয়া বলিল 
পালান, পালান, প্র দেখুন কতকগুলা লোক তেড়ে আস্ছে।” 
বাস্তবিক দেখা গেল তিন চারিজন লোক প্রকাণ্ড “মোটা মোটা 
লাঠি হাতে লইয়া দ্রুতগতিতে তাহাদের অভিমুখে পাবিত, 
হইতেছে । জন্দান সঙ্গীরা, ত+ দেখিয়াই ছুট! ছ্বিভাবীও পলাইবার, 
উপক্রম করিতেছিল, কিন্তু স্বামিজী ,তাহার হাত টানিয়া ধরিলেন 
ও ঈবং হাসিয়! বলিলেন “বাপু) পালাও তাতে ক্ষতি নেই, কিন্ত 
বলে যেতে হ'ৰে চীন। ভাষায় ভারতবর্ধায় যোগীকে কি বলে ?” 
লোকট। কথাটি বলিয়! দিয়াই দৌড়াইল, ওদিকে জগাই মাধাইয়ের 
দলও প্রায় আসিয়া পড়িয়াছে। স্বামিজী দুর হইতে চীৎকার 
ৰ ৪8৪১. 


স্বামী বিবেকানন্দ । 


স্বরে নিজেকে একজন “যোগী” বলিয়া! পরিচয় দিতে লাগিলেন। 
“যোগী” শব্ধ কর্ণে প্রবেশ করিবামাত্র মন্ত্রবৎ কার্য হইল। লোঁক- 
গুল! ক্রোধচিহ্ন পরিত্যাগ করিয়া অতিশয় শ্রদ্ধার সহিত তাহার 
পর্নপ্রাস্তে পতিত হইল ও যুক্তকরে বারংবার প্রণাম করিয়া, কি 
সব বলিতে লাগিল । তাহার মধ্যে একটি কথ! শ্বামিজী বুঝিতে 
পারিলেন--“কবচ+। তীহার বোধ, হইল ওটা আমাদেরই দেশী 
কথা “কবচঃ। কিন্তু আরও নিশ্চয় হইবার জন্য দুরে দণ্ডায়মান 
দ্বিভাষীকে উচ্চৈঃস্বরে জিজ্ঞাসা করিলেন “কব্চ শবের অর্থ কি?' 
উত্তরে সে যাহ! বলিল ভাহাতে তিনি বুঝিলেন কব্চ শবে আমাদের 
দেশে যাহা! বুঝায় ও দেশেও তাই--অর্থাৎ রক্ষাকবচ, এবং এ 
লোকগুল৷ তাহার নিকট ভৃতপ্রেত হইতে আত্মরক্ষার্থ কোনরূপ 
মন্ত্রপূত কবচ চাহিতেছে। , স্বামিজী এক মুহূর্ত চিন্তা করিয়া 
লইলেন, তার পর পকেট হইতে একখণ্ড কাগজ বাহির করিয়| * 
ছোট ছোট টুকরা করিলেন ও তাহার প্রত্যেকটীতে সংস্কৃত অক্ষরে 
€, এট কথাটি লিখিয়৷ তাহাদের হস্তে প্রদান করিলেন। তাহারা 
ক্কতজ্ঞতাভরে কাগজগুলি মাথায় ঠেকাইল ও তাহাকে প্রণাম 
করিল। তাঁর পর ত্তানাকে মঠ দেখাইবার জন্ত ভিতরে লইয়া! 

গেল। ৮ 
মঠবাড়ীটির অপেক্ষাকৃত নিভৃত অংশে একটি গৃহমধ্যে স্বামিজী 
অনেকগুলি হাতে-লেখা সংস্কৃত পুথি দেখিতে পাইলেন। আশ্চর্যের 
বিষয় এইগুলি সব প্রাচীন বাঙ্গাল! অক্ষরে লিখিত। ইত দেখিয়া 
তাহার মনে হুইল যে প্রথম বৌদ্ধ সম্রাটের স্থৃতিমন্দিরের অভ্যন্তরে 
ে পাঁচশত বৌদ্ধের দারুময় মুক্তি দেখিয়াছিলেন তাহাদের মুখের 

৪০২ 


সমুদ্র-পথে। 
। ॥ আর ক বাঙ্গালীর মুখের মত। এই সকল গ্রমাণ দেখিয়। 
| ও. 'ভীনদেশের প্রাচীন বৌদ্ধযুগের ইতিহাস ম্মরণ করিয়া তাহার 
1 দৃট প্রত্যয় হইল যে এক সময়ে চীন ও বঙ্গদেশের মধ্যে বেশ 
জানাগুনা ছিল ও বাঙ্গালী ভিক্ষুরা চীনে আসিয়া বৌদ্ধধন্ম প্রচার 
করিয়াছিলেন। ইহাতে ভারতীয় সভাতার অনেকটা ছাপ চৈনিক 
সভ্যতার উপর পড়িয়াছিল। মোটের উপর ক্যাপ্টন সহর দেখিয়া 
স্বািজীর বেশ ভাল লাগিয়াছিল ও তিনি অনেক নূতন নূতন 
তথ্য সংগ্রহ করিতে পারিয়াছিলেন। | 
ক্যাণ্টন হইতে তিনি আবার হুংকঙ্গে ফিরিলেন ও তথা 
হইতে জাপানে পৌছিলেন। সর্বপ্রথমে জাহাজ কিছুক্ষণের জন্য 
নাগাসাকি বন্দরে লাগিল। স্বামিজী সহর ভ্রমণে বহিগ্ত হইলেন 
ও পরিষ্কার পরিচ্ছন্ন জাপানী জাতিকে দেখিয়া অত্যন্ত আনন্দানুভবৰ 
. করিলেন। ইহাদের সম্বন্ধে তিনি যাহ! লিখিরাছেন তাহার মন্ব 
এইরূপ £-- 
পৃথিবীর মধো যত পরিষ্কার জাত আছে, জাপানীরা তাহার 
অন্থতম। ইহাদের সবই কেমন পরিষ্কার! রাস্তাগুলি চওড়া, 
সিধা, ও বরাবর সমানভাবে বাধানৌ। বাড়ীগুলি দিবি ছোট 
ছোট খাঁচার মত। প্রায় প্রতি সর ও পল্লীর পশ্চাতে অবস্থিত 
.. দেব্দার-বৃক্ষে- “ঢাকা চির-হরিৎ ছোট ছোট পাহাড়গুলি--থর্ধবকায়, 
সতী অন্ভুতবেশী জাপগধ--তাছাদের প্রত্যেক চালচলন, ভাবী 
সবই সুনার। সমগ্র দেশটা যেন একখানি ছবি। প্রত্যেক 
বাটার পশ্চান্তাগে 'বাগান--জাপানী ধরণে নুন্দরভাবে গ্রস্তত | তাছার 
মধ্যে ছোট ছোট কৃত্রিম জলাশয় ও ছোট ছোট পাথরের সশাকো। 1, 


স্বামী বিবেকানন্দ । 


নাগাসাকি হইতে জাহাজ কোবি (7০১৪ )তে পৌছিল। 
এখানে ম্বামিজী জাহাজ ছাড়িয়। স্থলপথে জাপানের মধ্য দিয়া 
ইয়োকোহামা পর্যন্ত গেলেন। পথে ওসাকা, পূর্বরাজধানী 
কিয়োটো। ও বর্তমান রাজধানী টোকিও দেখিলেন। টোকিওর 
আরতন ও লোকসংখ্য। কলিকাতার দ্বিগুণ। বৈদেশিক ছাড়পত্র 
ব্যতিরেকে জাপানের ভিতরে ভ্রমণ করিতে দেয় না। স্বামিজী 
এখানে অনেকগুলি মন্দির দ্বেখিলেন--তাহার প্রত্যেকটিরই গাত্রে 
গ্রাচীন বাঙ্গালা মক্ষরে সংস্কৃতমন্ত্র ক্ষোদিত। বর্তমানে পুরোহিত- 
দ্রিগের 'মধ্যে কদাচিৎ কাহাকেও সংস্কৃতজ্ঞ দেখিতে পাওয়! 
যার--তবে তাহার! বেশ বুদ্ধিমান এবং তাহাদের মধ্যেও আধুর্দনক 
উন্নতির ভাব যথেষ্ট পরিমাণে প্রবেশ করিয়াছে । , | 
১৮৯৩ সালের. ১০ই জুলাই ইর়োকোহামা হইতে তিনি মান্দ্রাজী 
বন্ধুরিগকে যে পত্র লেখেন তাহাতে জাপানীদের সম্বন্ধে যাহা 
লিখিয়াছেন তাহার মন এইন্ধপ-- 
বৰ্তমান যুগের জীবনসংগ্রামে আত্মরক্ষার জন্য কি কি প্রয়োজন 
'াহা জাপানীর। বিশক্ষণ বুঝিয়াছে। তাহাদের সৈন্যসমূহ স্থপিয়নত্ি 
ও সুশিক্ষিত এবং . তাহারা তাহাদের নৌবলও ক্রমাগত বৃদ্ধি 
করিতেছে । তাহাদের কামানগুলি দেশীয় কারিগরের প্রস্তত। 
জাপানে সুদক্ষ ইঞ্জিনিয়ারের যে অভাব নাই তাহার প্রমাণ 
তাহার! পাস্থাড় ভেদ করিয়া সুড়ঙ্গ নিশ্মাণ করিয়াছে-_তাহার কোন 
কোনট! প্রায় অন্ধ ক্রোশ দীর্ঘ। ইহাদিগের শিল্পের ফথেই উন্নতি 
হইয়াছে, এবং যে কোন দ্রব্যের অভাব, বোধ ফরিতেছে তাস 
[নিজেদের শিল্পী দ্বার! প্রস্তুত করাইতেছে 7 জাপানী রেশলাই ঘের 
18%8 


| রঃ  সমুভ্র-পথে। 
কারখানা একাট ৫ দেখিবার বসত ইহাদের নিজেদের একটি উমার 
লাইন আছে, উহার জাহাজ চীন ও জাপানের মধ্যে যাতায়াত 
করে। ইহা ছাড়া তাহার! শীপ্রই বোস্বাই ও ইয়োকোহামার মধ্যে 
আর একটি লাইন খুলিবার' মতলব করিয়াছে / 
উপরোক্ত পত্রে ভারতবাসীদের জড়তা ও 'আত্মোক্লতিচেষ্টার 
একান্ত অভাব স্মরণ করিয়া তিনি মান্দ্রাজী যুবকদের যে উদ্দীপনা- 
পূর্ণ কথাগুলি লিখিয়াছিলেন তাহা আমাদের প্রত্যেকেরই পাঠ কর! 
উচিত। উহার অন্থুবাদ নিয়ে প্রদত্ত হইল। কিন্ত মূল পত্রথানি 
অতিম্ুনদর | | 
_ গ্জাপানীদের নমবন্ধে আমার মনে কত কথা উদয় হচ্ছে 
তা একটা সংক্ষিপ্ত চিঠির মধ্যে প্রকাঁশ ক'রে বল্‌তে পারি না। 
তবে এই টুকু বল্তে পারি যে, আমাদের দেশের যুবকের 
দলে দলে প্রতিবংসর চীন ও জাপানে যাক। জাপানে 
যাওয়। আবার বিশেষ দরকার; জাপানীদের কাছে ভারত এখন 
সর্বপ্রকার উচ্চ ও মহৎ পদার্থের স্বপ্নরাজয স্বরূপ । কিন্তু তোমরা 
কি কচ্ছো? না, সারাজীবন কেবল বাজে 'বোকৃচো ॥ এদো) 
এদের দেখে যাও, তারপর লক্জাগন মুখ লুকোও গে। ভারতের 
যেন জরাজীর্ণ অবস্থা হয়ে ভীমরতি ধ'রেছে। : তোমর! দেশ ছেড়ে 
বাহিরে গেলে তোমাদের জাত যায়--এমন আহাম্মোক জাত !| এই. 
হাজার বছরের ক্রমবর্ধমান জমাট কুদংস্কারের বোঝা ঘাড়ে নিয়ে 
বদে আছ, হাজার বছর ধরে খাস্তাখাস্ঠের শুদ্ানুদ্ধি বিচার 
করে শক্তি ক্ষয় কচ্ছো! শত শত; যুগের অরিচ্ছেদ: সামাক্সিক 
কত্যাচারে ভোমাযের সব মনত্যবটা একেবারে টি হয়ে গেছেন 
8৬৫. 


স্বামী বিবেকানন্দ | | 
তোমরা! কি বল দেখি! আর কচ্ছই' বাকি? * * *.বই 
হাতে ক'রে সমুদ্রের ধারে পাইচারী কচ্ছো--ইউরোপীয় মন্তিষক 
প্রন্থত কোন তত্বের এক কণ! মাত্র-তাও খাটি জিনিষ নয়__সেই 
চিন্তার বদহজম খানিকট! ক্রমাগত আওড়াচ্ছো, আর ভোমাদের . 
গ্রাণমন সেই ত্রিশ টাকার কেরাণীগিকির দিক্ষে পড়ে রয়েছে; 
না হয় খুব জোর একটা দুষ্ট উকীল হবার মতলব কচ্ছো-_ 
ইহাই ভারতীর যুবকের সর্বোচ্চ আকাঙ্ষা | আবার প্রত্যেক 
ছাত্রের পায়ে পায়ে একপাল ছেলে মেয়ে “বাব, খাবার দাও, বাবা, 
থাবার দাও» বলে হাসের মত প্যাক্‌ প্যাক কচ্ছে ! !! ব্ণি, সমুদ্রে 

ত যথেষ্ট জল আছে__তোমরা কেন্চাব, গাউন, বিশ্ববিষ্ভালয়ের 
ডিপ্লোমা প্রভৃতি সবগুদ্ধ তাতে ডুবে মর্তে পারনা 1 *% * * 

এস, মানুষ হও । নিজেদের .সঙ্কীর্ণ গর্ভ থেকে বাইরে বেরিয়ে 
এসে দেখ--সব জাতি কেমন উন্নতির পথে. চলেছে ! ভোমরা কি 
মানুষকে ভাল বাসো ? দেশকে ভাল বাসো ? তা হলে এস, ভাল 
হবার জন্য উন্নতির জন্ত প্রাণপণ চেষ্টা করি । পেছোনে চেয়ো না-- 
অতি নিকট আত্মীয় ও প্রিয়জন কাদে কাক, তবুও পেছোনে 
চেয়োন! _ কেবল সামূনে এগিয়ে যাও । 

ভারতমাতা অস্ততঃ সহত্র যুবক. বলি চান। মনে রেখে!-- 
মানুষ চাই, পঞ্ত নয়। প্রস্ু তোমাদের এষ প্রাণস্পনহ্ীন সভ্য- 
তাকে ভাঙ্গবার জন্যই ইংরাজ্জ রাজশক্তিকে এদেশে প্রেরণ করে- 
ছেন, আর মাক্জ্রাজের লোকই সর্ব প্রথমে ইংরাজদিগকে এদেশে 
আশ্রয় প্রদান করিয়াছিল। এখন জিজ্ঞাসা করি সমাজের এই নূতন, 
আবস্থা হাঃ জন্থ র্বাস্তঃকরণে প্রাণপণ ধন্ধ করবে, মান্রাজ 
৪৩৩ 


ুব-পথে। 
এমন কতগুলি নিঃ্ার্থ যুবক দিতে প্রস্তত1__যার! দরিপ্রের 
প্রতি সহান্ভূতিসম্পন্ন হবে, তাহাদের ক্ষুধার্ত বদনে অন্নান 
করবে, সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার কর্ষে, আর তোমাদের 
ূর্বপুরুষদিগের অত্যাচারে যার! পশুত্ব প্রাপ্ত হয়েছে. তাদের মানুষ 
কর্বার জন্ত আমরণ চেষ্ট! করবে? * 
ইয়োকোহামা হইতে স্বামিজী পুনরায় জাহাজে উঠিয়া প্রশান্ত 
মহাসাগর অতিক্রম করিতে লাগিলেন। তিনি ধীরে ধারে প্রাচ্য 
জগৎ ছাত়িয়৷ প্রতীচ্যের দিকে অগ্রদর হইতে লাগিলেন। দীর্ঘ 
দিনগুলি সাগর দর্শনে ও ধ্যান ধারণা অধ্যর়নে কাটি গেল। 


18*৭ 


আনেরিকষনথ প্রথম কলস দিন । 


প্রশান্ত মহাসাগরের নীলামুরাশি অতিক্রম করিয়া জাহাজ 
বন্ুবর পৌছিল। বন্কুবর কানাডার দক্ষিণ পশ্চিমে প্রশাস্ত- 
মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। এখানকার প্রধান নগরের 
নামও বন্ধুবর। তথা হইতে কানাডা-প্যাসিফিক রেল লাইন 
আরম্ভ হইয়াছে । পথে প্রশান্ত মহাসাগরের উত্তরাংশ দিয়! 
আসিবার সময়ে স্বামীজি শীতে বড় কষ্ট পাইয়াছিলেন কারণ 
যদিও জগমোহনজী প্রস্তুতি আসিবার সময় তাহার সঙ্গে কাপড় 
চোপড় যথেষ্ট দিয়াছিলেন তথাপি তাহারা কেচষ্ট অন্থমান করিতে": 
পারেন নাই যে গ্রীষ্মের সময় সমুদ্রবক্ষে শীত ভোগ করিতে , 
হইবে, সেইজস্য াহার লহিত একখানি শতবন্ত্র ছিল না । 

যাঙ্া হউক কোনরূপে বন্ধকুবরে পৌছিয়া তথ! হইতে ট্রে 
কানাডার মণ্য দিয়া তিনি চিকাগোর় পৌছিলেন । ট্রেণ স্থবিখ্যাত 
রফিপাহ্থাড় ভেদ করিয়। চি লল, স্বামীজি চতুষ্পার্থ্বের মনোমুদধকর 
ষ্ঠ দেখিয়া প্রীতি লাভ করিলেন। 
:  চিকাগোয় পৌছিয়া স্বামীজির অবস্থা কিরূপ হইল পাঠক কি 
জমান করিতে পারিতেছেন 1 তখন চিরাখো %/ 010১ ৪) 
ু বিশ্বমৈল ), নামক এক বিরাট মেল! বসিয়াছে | জগতের নানা- 
স্থান হইতে অসংখ্য নরনারী তাহা ঘেধিবার জন্ত আসিয়াছেন। 
চতুষ্মিকে ছড়াছড়ি ঠেলাঠেলি ও লোকের, গাদি। তাছার মধ্যে 
স্ামীজির পরিচিত একটি লোকও নাই। 'তিনি কোথায় ধাইবেন, 
| ০ ৪০৮ 


ই আমেরিকায় প্রথম কয় দিন 


কি করিবেন, তাহাও ক্ছ ঠিক হয় নাই। এদিকে ভার 
অদ্ভূত রকমের বেশ দেখিয়া মকলেই ঘন ঘন তাহাকে লক্ষ্য 
করিতে লাগিল--কেহু কেহ বিদ্রপও করিল, কেহ হাততালি 
দিল, ছেখড়ার দল তাহার পাছু লইল ও নান প্রকারে তাহাকে 
বিরক্ত করিতে লাগিল। তিনি একে শীতে, অনাহারে জঞ্জরিত, 
তাহার উপর এই সকল উৎপাত আরম্ভ হইল। জিনিষ পত্র 
লইয়৷ পথচলা তাহার কোনকালে অভ্যাস ছিল না" । সুতরাং 
সেগুলিকে লইয়াও ব্যতিব্যস্ত হইতে হইল। পথে মুটেরা যে 
ষেক্পপ পারিল ঠকাইতে লাগিল, যেখানে চারি আনার বেশী | 
খরচ হইবার কথা নহে সেখানে তাহার নিকট হইতে চার্িটাকা 
“আদায় করিল। এইরূপ বিপদে পড়িয়। তিনি অবশেষে একট 
হোটেলে আশ্রয় গ্রহণ করিগেন । হোটেলের লোকের! ুঝাইয় 
দিল যে এ অবস্থায় হোটেলে থাকাই তাহার পক্ষে সর্বাপেক্ষা রও 
তিনিও দেখিলেন কথাটা ঠিক। সুতরাং আপাততঃ € ৪ 
উঠিলেন। রি 
চিকাগোয় তিনি ৯২ দিন রহিলেন ও প্রত্যহ ঘুরিয়া ঘু'রয়া 
মেল! দেখিলেন। 'সে এক বিরাট ব্াণপার, বিপুল আয়োজন-- 
পাশ্চাত্য জগতের যা+কিছু শ্রেষ্ঠ, যা*কিছু ভাল, যা+কিছু দর্শনীয় সব 
সেখানে একত্রিত হইয়াছে--দেশে থাকিতে এ সম্বন্ধে তাহার ধারণ! 
অতি অস্ফুট ছিল, এক্ষণে তিনি দেখিলেন পাস্টাত্যের ধন দৌলত 
ও সভাতা-গৌরব কল্পনার অতীত । | | 

কিন্ত এত লোকের মধ্যেও তিনি যেন নিঃসঙ্গ বোধ সা 
লাগিলেন কারণ সেখানে একজনও পরিচিত লোক দেখিতে 

৪০৯. | 








স্বামী বিবেকানন্দ । 


পাইলেন না । তারপর আর এক বিপদ ।  আমেক্িকা ধনীর 
দেশ--সেখানে খরচ পত্র ভয়ানক রকম। হোটেলের খরচ 
স্বামীজির পক্ষে অত্যন্ত বেশী হইয়। উঠিল। তিনি দেখিলেন 
এখানে আর কিছু দিন থাকিলেই তাহার সম্বল ফুরাইবে। কি 
করিবেন কিছু স্থির করিতে না পারিয়া বিষম চিস্তিত হইলেন। 
মন দমিয়া গেল। ভাবিতে লাগিলেন এদেশে আসিয়৷ ভাল করি 
নাই । এরূপ ভাবিবার আরও কারণ ছিল। . একদিন মেলার 
অন্তর্গত 17091020107) 1301680. (সংবাদপ্রাপ্তির স্থান) এ 
ধা মহাসত! সম্বন্ধে কতকগুলি প্রয়োজনীর বিষয়ের.সংবাদ লইতে 
গিয়া ঃশুনিলেন সে্টেম্বরের পুর্বে সভার অধিবেশন হইবে না, এবং 
ভালরূপ পরিচয়াদি না থাকিলে কেহ সভার প্রতিনিধি রূপ্পে- 
নির্ধাচিত হস্টতে পারে না--আর তাশ্ছাড়া প্রতিনিধি নির্বাচনের 
শেষজ্কারিখ গত হিরছে । তখন জ্কুলাই মাদ_-দ্বাসীজি দেখিলেন 
সেঙটর পর্যন্ত অপেক্ষা করিতে হইলে তাহার অর্থের অভাব 
'ঘটিবে। বিশেষতঃ এ সময়ে আমেরিকার বিদ্বান ও শিক্ষিত 
লোকের অনেকেই শ্রীক্ম নিবন্ধান সর ছাড়িয়া অস্ত্র গিয়াছিলেন । 
সুতরাং তাহাকে এখন কতদ্দিন অপেক্ষা করিতে হইবে তাহার 
স্থিরতা নাই। আর অপেক্ষা করিয়াই বাঁ কিলাভ? যে আশায় 
তিনি এতদুর আসিয়াছেন তাহাও পূর্ণ হুইবার সম্ভাবনা নাই। 
অতএব এখন ফিরিয়া! যাওয়াই শ্রেক্ঃ। তিনি বিষম সমন্তায় 
পড়িলেন। .কিস্ত তিনি সহজে ছাড়িবার পাত্র নহেন। স্থির 
করিলেন বেরূপে্ট হউক শেষ পর্যন্ত দেখিত্বা যাইবেন। | 

লোকপর্পরান রি ;শুনিলেন যে টিকা অপেক্ষা  বোষ্টনে 

৮ ৪১০ 


আমেরিকায় প্রথম কয় দিন। 


খরচ পত্র ঢের কম পড়ে, আর বোষ্টন শিক্ষিত লোক দিগের 
একটি প্রাধান কেন্্। স্থামীজি স্থির করিলেন আপাততঃ কিছু 
দিন বোনে গিয়া থাক! যাউক, তার পর যাহু। হয় হইবে। 

এই স্থির করিয়া তিনি বোষ্টন যাত্রা করিলেন। কিন্তু এই 
সময়ে ভগবান তাহার উপর প্রসন্ন হইলেন। রেলে যাইতে 
যাইতে বোষ্টনের সন্নিকটস্ব 31695 16890%/5 (ত্রিজি 
মেডোস ) নামক গ্রাম বাসিনী এক বৃদ্ধার সহিত তাহার আলাপ 
হইল। বৃদ্ধা তাহাকে আপন আলযে কিছুদিন থাকিবার জন্য 
অনুরোধ করিলেন | স্বামীজি তাহার নিমন্ত্রণ সাদরে গ্রহণ করিয়। 
ত্বাহার ভবনে উপস্থিত হইলেন। বৃদ্ধার অবস্থা। বেশ সচ্ছল 
ছিল। তিনি লোকও মন্দ ছিলেন না। তবে স্বামীজিকে নিঞ্জ 
গৃছে লইয়া যাওয়ার জন্ত তাহার ছুইটা উদ্দেশ্ত ছিল। প্রথমতঃ 
বন্ধবান্ধবদিগকে দেখান-_প্রাচ্য দেশবাসী জীব. কিরূপ অভভূত ! 
দ্বিতীয়তঃ স্বামীজি একজন হিন্দু সন্যাপী ও ধর্শ প্রচারের জগত 
ওদেশে গিয়াছেন--সে ধর্মই ৷ কিরূপ তাহাও দেখা ।: 

যাহাহউক বৃদ্ধার গৃহে থাকাতে স্বামিজীর আর কিছু না হউক 
এক বিষয়ে খুব স্থুবিধা হইল। চিকাগোয় তাহার যে প্রত্যহ 
এক পাউগ্ড করিয়া খরচ হইতেছিল সেটা কাচিয়। গেল। কিন্তু 
তথাপি আর একটা মেট! খরচ ছিল। সেটা হইতেছে পোষাক 
প্রস্তুতের খরচ । পৃর্বেই.বলিয়াছি স্বামীজির অদ্ভুত রকমের পোষাক 
দেখিয়া রাস্তায় শত শত লোক 'জমিয়া যাইত। হ্থুতরাং তিনি 
দেখিলেন এ পোষ এদেশে চলিবে না। তারপর সম্মুখে শীত 
আসিতেছে সেট গরম পোষাক প্রস্তুত করান দূরকার। ওখানকার * 

্ ৪১১ 1 ও 


| 
৭ 


: স্বামী বিবেকানন্ব। 


. মহিলা. বন্ধুরাও পরামর্শ দিলেন যে ভাঙার াীদের মত কাল 
সং এর লশ্বাজামা পরা উচিত, কেবল বক্তৃতার সময় গেরুয়া 
_ আলখাল্লা ও পাগড়ী পরিলেই হুইবে। তিনি তদহ্ুদারে দর্জীর 
দোকানে গিয়! শীতবস্ত্রের অর্ডার দিয় আসিলেন কিন্তু দেখিলেন 
_ থে চলনসই গোছের একট! পোষাক করিতেও. .৩**১ টাকার 
উপর খরচ পড়িবে। কিন্তু'কি কর! যায় উপায় নাই। সেই 
সময়ে সালেম বলিয়! নিকটবন্তী একটী স্থানে এক বুহৎ মহিলা 
. সভা! তাহাকে বন্তৃতা দিবার জন্ত আহ্বান করিয়াছিলেন । তাহার! 
ভারতের রমাধাইকে খুব সাহায্য করিতেছিলেন। স্বামীজি 
দেখিলেন ওদেশে মহিলাদের যেরূপ প্রভাব তাহাতে এই সভ। 
ও এরূপ অন্ান্ত সভার সহিত পরিচিত হইতে .পারিলে ত্তাহাল 
কার্যে খুব ুুবিধা হইতে পারে এবং চাই কি তাহার আমেরিকা 
আগমনের উদ্দেশ্যও সম্পূর্ণ সফল হইতে পারে। 

| আসিবার সময় তিনি ১৭৯ পাউও (প্রায় ২৭০*২ টাক!) 
| লইয়া আসিয় ছিলেন কিন্তু ব্রিজি মেডোজ হইতে ২০ আগষ্ট 
(৮৯৩) মান্্রাজের শিক্যিগকে তিনি যে পত্র লিখিয়াছিলেন তাহাতে 
প্র দেখা যায় তাহার হাতে তখন ১৩৯ পাউও ছিল তবে এ পত্র 
ভারতে পৌছিবার পূর্বেই তাহার সম্বল ৬০1৭* পাউণ্ডে দীড়া- 
ইল। বিদেশে হস্তে অর্থ না থাকিলে ব! সঙ্গের সম্বল ফুরাইবার 
মত হইলে কাহার গ্রাণে না ভয় হ্যা প্রথম প্রথম স্বামিজীরও 
রূপ ভয় হইয়াছিল। এই চিঠিতে দেখি তিনি লিখিতেছেন 
প্ষদি তোমরা টাক! পাঠাইপ্া আমার ছয় মাস এখানে রাখিতে 
* পার আশা করি সব সুবিধা হইয়া যাইবে। ইতিমধ্যে আমিও 

-.. 1 77,089১২.. | 


আমেরিকায় প্রথম কয় দিন। 


যে কাষ্ঠ খণ্ড সন্ুখে পাইব তাহাই থরিয়া ভাসিতে চেষ্টা করিব। 
বদি আমি আমার ভরণ পোষণের কোঁন উপায় করিতে পারি-- 
তৎক্ষণাৎ তার করিব। & ক & যদি তোমিরা আমাকে এখানে 
রাখিবার জন্ত টাকা পাঠাইতে না পার, এদেশ হইতে চলিয় যাইবার 
জন্য কিছু টাকা পাঠাইও। ইতিমধ্যে যদি কিছু শুভ খবর হয় আমি 
লিখিব ঝা তার করিব। কেবুলে তার করিতে প্রতি শব্দ.৪২ টাকা 
পড়ে ।”ঞ কিন্তু এই বিপদ ও নৈরাশ্তে ক্ষণিক বিচলিত হইলেও 
| তিনি হৃদয়ের বল হারান নাই। অন্ত লোক হইলে এরূপ অবস্থার 
কি করিত জানি না। কিন্তুতিনি মুহূর্তের জন্য কিঞ্চিৎ আত্ম- 
বশ্থৃত হইলেও শীঘ্রই অসাধারণ প্রতিভা ও ধৈর্যবলে আপনার পথ 
আপনি পরিষার কারয়। লইলেন। ধীরে ধীরে 'সকল বিষন্ন 
সৃবিধা হইয়া আসিতে লাগিল ও তিনি ক্রমশঃ আমেরিকায় 
বিশিষ্ট ও খ্যাত্যাপ্ন ব্যক্তিবর্গের সহিত পরিচিত হইলেন। ইহার ৃ 
মধো হার্ভার্ড বিশ্ববিগ্ভালয়ের গ্রীক ভাষার অধ্যাপক ন্বগ্রসিদ্ধ]. নু. 
৬/112101 ( জে, এট , রাইট ) মহোদয় তার সহিত একদিন চারি 
ঘণ্টা কাল আলাপ করিয়া তাহার অত্যতুত বিদ্কা, জ্ঞান ও প্রতিতা 
দর্শনে এতদুর মুগ্ধ হইলেন যে তাহাকে ধন্ম মহাসভায় হিন্দু ধর্শের 
প্রতিনিধিরূপে উপস্থিত (হইবার জন্ত বারং বার অন্থুরোধ করিলেনও_ 
* এই চিঠি খানিতেই কিন্তু ভাহার দৃঢ় প্রতিজ্ঞতারও পরিচয় পাওয়া যায়। | 
তিনি লিখিতেছেন 'আমি সহজে ছাঁড়িব না, কারণ আমি হ্লীভগবানের নিকট 
হইতে আদেশ পাইয়াছি 1 ইহান্ারা বুঝা যায় যে এই সময়ে তিনি মহাসতায় 
প্রবেশ লাভ করিবার আশা! এক প্রকার ত্যাগ. করিয়াছিলেন, তবে অন্য 
ফোনরূগে পাশ্চাত্য দেশে হিন্দ র্প্রচার করিবার চেষ্টা করিবেন এরূপ মংকল 
করিতেছিলেন। যি আমেরিকায় ন! হয় নত চটি 00 ৬ 
: | 8১৩... 


স্বামী বিবেকানন্দ । 


বলিলেন যে. আমেরিকান কির রি পরিচয় লাভ করিবার 
ইহাই একমাত্র উপায়।  স্থামীজি এই উদ্দেপ্ত সিদ্ধির পক্ষে যে যে 
অন্তরায় ঘটিয়াছে তাহা রাইট সাহেবকে খুলিয়া বলিলেন । প্রধান 
অন্তরায় এই যে তাহাকে কেহ চেনে না স্তনে না এবং তিনি যে 
হিন্দু ধর্মের প্রতিনিধি এরূপ কোন নিদর্শন তাহার নিকট নাই। 
রাইট সাহেব হাসিয়া! বিলিলেন “৭০ 854. 0, 3৪101; 601 
001 01601711215 15 11106 2.910117£ 006 501 (০9 89819 115 
11071005010 19 (স্বামীজি আপনার নিকট নিদর্শন চাওয়া 
আর সুর্ধযকে তাহার কিরণ দিবার অধিকার কি জিজ্ঞাসা কর! একই 
কথা )। তারপর তিনি নিজে শ্বামিজীকে ধর্ম মহাসভায় হিন্ধশ্খের 
গ্রতিনিধিরূপে উপস্থিত করিবার জন্ত যে যে বন্দোবস্ত করা আবশ্তক 
তাহার ভার গ্রহণ করিলেন; তাহার সহিত:উক্ত সভায় অনেক 
বিখ্যাত ৪ ক্ষমতাপন্ন বাজির জানাশ্ুনা ছিল। তা ছাড়া প্রতিনিধি 
নির্বাচন সভার সভাপতি তাহার একজন বিশেষ ধন্ধু ছিলেন। 
তাহাকে তিনি লিখিলেন 47616 15 ৪. 10217 100 19 10018 
162171760 0027 211 001 1681076 0106555015 00 1০2- 
0767 অর্থাৎ আমদের সকলের বিস্ত। একসঙ্গে কল্লে যা হয় 
ইহার বিদ্যা তার চেয়েও বেলী। তারপর স্বামীজির নিকট অধিক 
অর্থ নাই বুঝিতে পারিয় তিনি শিকাগোর একথানি টিকিট কিনিয়! 
তাহাকে দিলেন ও প্রাচ্য দেশের এ্রতিনিধিগণের থাকবার ও 
আহারাদির ব্যবস্থা করার ভার যে কমিটির উপর ছিল তাঠাদের 
উপর পত্র দিলেন স্বামীজি তীহ্থার, উপর ঈশ্বরের অপার | করুণা 
দর্পন ৬০ কতজতায পুর্ণ হইলেন চিত 
৪১৪ 


আমেরিকায় প্রথম কয় দ্িন। 

কিন্তু যেমন আলোক প্রকাশের পুর্বে সময়ে সময়ে দি্মগ্ুল 
নিবিড় অন্ধকারে আচ্ছন্ন হয় সেইকূপ জগতের সমক্ষে শ্বামীজির 
বিশ্বব্যাপিনী প্রতিভা প্রকাশিত হইবার অব্যবহিভ পুর্বে 
আরও কতকগুলি অন্বিধা, দুর্ঘটনা ও ..লাঞ্ন। তাহাকে ভোগ 
করিতে হইয়াছিল। স্বামীজি শিকাগোর যাইবার জন্ঠ ট্রেণে উঠিলে 
ট্রেণে একজন ধনী বণিকের সহিত তাহার আলাপ-হইল। বণিক 
তাহাকে শিকাগোর কোন্‌ স্থামৈ ষাইতে হইবে তাহা বলয়! দিবেন 
বলিয়াছিলেন কিন্তু ট্রেণ হইতে নামিবার সময় ব্যস্ততাবশতঃ 
দে কথা বিস্বৃত হইয়া! স্বামীজিকে সে সম্বদ্ধে কিছু না বলিয়া 
চলি! যাইলেন। এই বিপদের উপর আর এক বিপদ উপস্থিত 
হল। রাইট সাহের মহাসভার কার্ধ্যস্থলের যে ঠিকানা লিখিয়। 
দিয়াছিলেন্‌ স্বামীজি দেখিলেন তাহা কোথায় পড়িয়া গিয়াছে। 
স্থতরাং শিকাগোয় নামিয়৷ তিনি আবার দিশেহারা হইয়! পড়িলেন, 
কোথায় যাইবেন ঠিক করিতে পারিলেন না । ছচার জন পথিককে 
জিজ্ঞাসা করিলেন কিন্ত ফেহু বলিতে পারিল না। শিকাগে৷ 
প্রকাণ্ড সহর কে কাহার খবর রাখে! তার উপর এ জায়গাটা 
সহরের উত্তর-পুর্ব দিক-_কেবল জন্মীণদিগের বাস। তাহার! 
ত স্বামী্জির কথাই বুঝিতে পারিল না অধিকন্ত তাহাকে কাড্রী 
বিবেচন! করিয়া অগ্রাহ করিতে লাগিল । এদিকে সন্ধ্যাও আগত" 
প্রায়। তিনি মহা! ফ পরে পড়িলেন, কোন লোক তাহাকে একটা 
হোটেল পর্যয্ত দেখাউয্া দিল না। অগত্যা! তিনি নিরাশভাবে 
রেলের মালগাড়ী রাখিবার প্রাঙ্ঈনৈ একটা প্রকাণ্ড থালি বাক্সর মধ্যে 
শুইয়া পড়িলেন ও সমস্ত রান্মি জগদীশ্বরেক্র উপর নির্ভর করিয়া 

| ৪১৫ : | 


সেই ভাবে কাটাইয়া দিলেন। হায় বিধাতার লীলা! বুঝা ভার! 
ছুই দিন পরে সমস্ত আমেরিকার লোকে বাঁহাকে দেখিবার জন্ত 
ছুটাছুটি করিবে আজ তাহার একি দশা! যাহা হউক রাত্রি 
প্রভাত হইলে তিনি হদোপকৃলব্তী রাস্তা দিয়া চলিতে লাগিলেন । 
সে রাস্তায় ক্রোড়পতিদিগের প্রাসাদ । তিনি অত্যন্ত ক্ষুধার্ত হইয়া- 
ছিলেন। অনন্তোপায় হইয়৷ বাড়ী বাড়ী ভিক্ষ। করিতে লাগিলেন । 
সন্ন্যাসী ত চিরদিন ভিক্ষুক ! ইহান্ডে আর লজ্জা! কি? কিন্ত এ তো 
আর ভারতবর্ষ নহে যে সাধু ফকির দেখিলেই লোকে তাহার 
পায়ের তলায় লুটাইয্লা পড়িবে ! ক্রোড়পতির ভৃত্যেরা তাহার 
মলিন বস্ত্র ও ্রাস্ত ক্লান্ত ধূলিধূসরিত মুষ্ঠি দেখিয়। অবজ্ঞাভরে 
তাড়াইয়। দিল। কেহ কেহ অপমানও করিল, কেহ বা ত্াহাক্লে 
দেখিয়া! সশবে দ্বার বন্ধ করিল। ওগো ভিক্ষা না দাও পার্লামেন্ট 
অব রিলিজনের অফিসের ঠিকানাটা ত বলিয়। দাও। কিন্তু কেহ 
তাহার কথায় কর্ণপাত করিল ন1।. তিনি অবসন্নহৃদয়ে পথের 
ধারে বসিয়া পড়িলেন। এমন সময়ে সম্মুথের সুরম্য হন্ত্য হইতে 
 একটী রমণী নির্গত হইয়! আসিলেন ও স্বামীজিকে তদবস্থায় দেখিয়া 
নুমিইস্বরে জিজ্ঞাসা করিলেন “মহাশয়, আপনি কি ধর্মমমহাসভার 
একজন প্রতিনিধি ?” শ্বামীজি বলিলেন হা, তাহাই বটে, কিন্ত 
তিনি ঠিকানা হারাইয়! ফেলিয়! এইরপ্‌ ছূর্দশার পতিত হইয়াছেন। 
রমণী তৎক্ষণাৎ তাহাকে তাহার পশ্চাদমুসরণ করিতে বলিলেন ও 
ভবনমধ্যে প্রবিষ্ট হইয়া ভূত্যদিগকে শ্বামীজির যখোচিত সেবা- 
ুত্রযা করিতে আদেশ দ্দিলেন, এবং আহারাদির পর শরীর 'নুস্থ 
হইলে স্বামীজিকে লইয়! স্বয়ং ধর্মসভার কার্যস্থলে লইয়া যাইতে 

উইল 2 ৬৯৬ ডি 


[আমেরিকায় প্রথম কয় দিন। 
প্রতিশ্রুত হইলেন। সী বিধাতার কার্ধয দেখিয়া বিয়ে স্ষ্ধ 
. হইয়া রহিলেন। পরে তিনি এই াতৃরূপিনী রমণীর পরিচয় পাইয়া- 
ছিলেন ও তাহার স্বামী ও সন্তানাদির সহিত বিশেষ বনধুতবনত্রে 
আবদ্ধ হইয়াছিলেন। রমণী মিঃ জর্জ, ডব্লিউ, হেল্‌ নামক শিকাগোর 
একজন সন্তান ব্যক্তির পড়ী। 

এই ঘটনায় স্বামীজির দৃঢ় প্রতীতি হইল গ্রহ অনুষ্ষণ তাহার 
সঙ্গে থাকিয়া তাহাকে রক্ষা করিতেছেন । 

তারপর যথাকালে মিসেম্‌ হেল তাহাকে লইয়া মহাসভার 
আফিসে গমন করিলেন ও তিনি তাহার পরিচয়-পত্র দেখাইয়া 
প্রতিনিধিরপে নির্বাচিত হইলেন ও মহাদভার অন্ভান্ঠ প্রা গ্রতি- 
নিধিগণের সহিত একত্র থাকিতে পাইলেন । | 


উই 


শিকাগো শরর্খ-মহাতভ্ডা । 
১৮৯৩ খুষ্টাব্বের ১১ই সেপ্টেম্বর সোমবার বেল! দশ ঘর্টিকার 
সময়ে শিকাগো ধর্ম-মহাসভার প্রথম অধিবেশন 'হইল। এই সভ। 
নানাকারণে জগতের ইতিহাসে প্রসিদ্ধি লাভ করিয়াছে । ম্বামিজী 
স্বয়ং একস্থানে লিখিয়াছেন ২ | 
“শিকাগে! মহাসভা এক বিরাট ব্যাপার ছিল। সে সভায় 
নানাদেশের ধর্ম-প্রচারকমণ্ডলীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
শিকাগো মহামগ্লীতে ক্যাথলিক সম্প্রদায় বিশেষ উৎসাহে যোগদান 
করিয়াছিলেন ; ভরসা, প্রোটেট্টান্ট সম্প্রদায়ের উপর অধিকার .. 
বিস্তার ; তদ্বৎ সমগ্র খৃষ্টান জগৎ--হিন্দু, বৌদ্ধ, মুসলমান প্রভৃতি 
সম্প্রদায়ের প্রতিনিধিবর্গকে উপস্থিত করাইয় শ্ব-মহিম! কীর্তনের 
বিশেষ সুযোগ নিশ্চিত | করিয়াছিলেন...৮ (ভাব বার কথা 
ৃ পৃঃ ২৯--৩০ ) ৃ ্‌ 5 
প্রকৃতই চিকাগে। মহাসভায় সভ্যজগতের বিদ্বৎসমাজ্জাদৃত 
অধিকাংশ পণ্ডিতমঞ্জলী সমাগত হইয়া ছিলেন__-এবং প্রথমে এই 
সভা আহ্বানের উদ্দেস্ত যাহাই থাকুক পরিণামে ইহা অতি অদ্ভুত 
অচিস্ত্যপূর্ব ও মহাফল গ্রহ হইয়াছিল। ইহাতে, পাশ্চাত্য ধর্ম ও 
সভ্যতার সহিত জগতের অন্যান্ত ধর্ঘ-ও. সভ্যতার তুলনা করিবার 
বিশেষ সুযোগ উপস্থিত হইয়াছিল এবং পাশ্চাত্য জাতিসমূহের | 
মধ্যে এক নুতন চিপ্তাতরঙ্গ প্রবাহিত হইয়াছিল । একথা এখন 
ঠকলকেই একবাক্যে স্বীকার করিতে হইবে যে এই মহাসভার 
8১৮ 


শিকার্গোর ধর্ম-মহাসভ। 
পর হইতে সমগ্র মানবজাতির ধরমাৃষ্টি কষু্ত সাম্প্রদায়িক মতবাদের 
বছ উর্ধে অবস্থিত হুইয়াছে। উক্ত সভার বৈজ্ঞানিক শাখার: 
_ সভাপতি মাননীয় মিঃ মারউইন মেরী সেল লিখিয়াছেন-_ 
“মহাসতা হইতে খুষ্ায়জগৎ, বিশেষতঃ যুক্তরাজ্যের অধিবাসীরা 
এই একটি মুখ্যফলী ও মহতশিক্ষা লাভ করিয়াছেন যে খুষ্টধন্্ ব্যতীত 
জগতে আরও এমন বছ বরণীয় ধর্ম আছে যাহারা দার্শনিক গভীরতা, 
তত্বানুপ্রবেশ, স্বাধীন ও সতেজ চিস্তাশীলতা! এবং সর্বজীবের 
প্রতি মন্ুয্যোচিত উদারতা -ও অকপট মমতায় থৃষ্টধন্থ অপেক্ষা 
অনেক শ্রেষ্ঠ, অথচ যাহাদদের নীতির সৌনর্ধ্য ও কার্যকারিতা 
ৃষ্টধন্ম অপেক্ষা এক তিল ন্যন নহে। সভায় এইবপ আটটি 
 খুষ্টেতর ধর্মের প্রতিনিধি উপস্থিত হইয়াছিলেন; যথা,--_হিন্দৃধশ্ম, 
জৈনধর্, বৌদ্ধধর্ম যান্দীধর্ম, ক যো ধ্ী, দি মহক্দীয 
ধর্ম ও পারসিক ধর্ম 1” 
যাহা হউক 'উক্ত চিরম্মরণীয় সোমবার দিবসে চিকাগোর 
শর-প্রাসাদ (4১ [05005 ) নামক ভবনের বৃহৎ হলে, 
(7811 01 00181077085 ) এই সভার অধিবেশন হইল। . প্রথমে 
ডাঃ ,ব্যারোজ ( 01. 88705 ) মহোদয় দুই চারিটী কথা বলিয়া 
সভার উদ্দেস্তা ব্যক্ত করিলে যথারীতি ভগবৎ প্রার্থনা পূর্বক 
সভার কার্ধ্য আরম্ভ হইল। সে এক গন্তীর দৃশ্ত ! মন্ুযাজাতির 
অন্তর্গত একশত বিশকোটী নরনারীর প্রতিনিধিরূপে প্রায় ছয় সাত 
সহত্র মহামহাপত্ডিত সে স্থানে সমবেত হইয়াছেন। তাহাদের 
ধাস্থলে উচ্চ সিংকাসনে বসিয়া পাশ্চাতাজগতে রোধান ক্যাথলিক 
সম্প্রদায়ের প্রধান ধর্মনায়ক কার্ডিনাল গিবন্দ (09:01172% 
এ 38১৯: | | 





. স্বামী বিবেকানন্দ। 


67, )- তাহার বামে ও দক্ষিণ গে উপবিট বিচি্বেন প্রাচ্য- 
দেশীয় প্রতিনিধিগণ | বিবেকানন্ও ইহাদের মধ্যে একজন-_- 
স্বাহার অঙ্গের উজ্জল লোহিত বর্ণের আং রাখা, মন্তকের প্রকাণ্ড 
গৈরিক উষ্তভীষ এবং মুখমগডুলের অপুর্বব দীপ্তি সকলেরই দৃষ্টি- 
আকর্ষণ করিয়াছিল। তাহার পারে ব্রাহ্ম-সমাজেক্ক প্রতাপ যন্ভুমদার 
ও নাগরকার এবং সিংহল হইতে আগত, বৌদ্ধ ধর্মপাল। ইহাছাড়া. 
রোমান ক্যাথলিকদলের শত শত আর্কবিশপ, বিশপ, ধর্ম্তত্ববিৎ ও 
. ধর্্যাজক এবং জগতের প্রধান প্রধান দার্শনিক, বৈজ্ঞানিক ও 
পঞ্ডিতমণ্লী। এই অভূতপূর্ব ব্যাপারের আয়োজন করিতে কয়েক 
বদর লাগিয়াছিল এবং এই সভায় সহত্রাধিক প্রবন্ধ পঠিত, হইযা- 
ছিল, ইহা, হইতেই পাঠক এই ব্যাপারের গুরুত্ব কিঞিৎ উপলব্ধি 
করিতে পারিবেন। ক্রমিক সংখা। অনুসারে বিবেকাননোর স্থান 
ত্রিশজনের পর নিষ্দি্ হইয়াছিল ঃ 

এইরূপ বিপুলায়তন জনসভার সমক্ষে দ্ায়মান হা বক্তৃতা 
করিতে অতি বড় বক্তারও ভ্বৎকম্প হওয়া বিচিন্র নহে। সেক্ষেত্রে 
রঃ ত্রিংশৎবর্ষবয্ক নগণ্য বিদেশী যুবকের পক্ষে উপরোক্ত সভার সম্মুখীন 
হওয়া! কতদূর ছুঃসাহসের কার্য পাঠক একবার অনুমান করুন| 
স্বামিজী ব্যাপারটাকে প্রথমে যত সহজ মনে করিয়াছিলেন কার্ধ্য- 
ক্ষেত্রে উপস্থিত হইয়া দেখিলেন উহা তত সহজ নহে। তাহার 
পুর্ববন্তী বন্তৃগণের বন্তৃত। সমাপ্ত হস্টলে সভাপতি মহাশয় তাহাকে 
বক্তৃতা করিবার জন্ত আহ্বান করিলেন। কিন্তু তিনি লন্ষোচ 
বশতঃ বলিলেন “না, এখন নছে |, এইরূপ উপর্ঘ, [পরি কয়েকবার 
এতাহাকে আহ্বান করা হইল, কিন্ত তিনি পরেকষারই এথন নহে 

৪২৪ : 


বলিয়া কাটাইয়া দিলেন। তীকার ভাবগতিক দেখিয়া সভাপতি, 
মহাশয়ের বিশ্বাস হল না যে তিনি আর বন্তৃত! করিবেন । অবশেষে... 
অপরাহ্থের শেষমুহূর্তে সভাপতি মহাশয় তাহাঁকে বলিলেন এইবার 
উঠিতেই হইবে নতুবা তাহাকে আর সময় দেওয়া হবে না। 
তখন স্বামিজী আর নিশ্টেষ্ট থাকা অবিধেয় বিবেচনায় আসন ত্যাগ 
করিয়া! দাড়াইলেন। তাহথার মুখমণ্ডল তখন রক্তিমা'ভা ধারণ 
করিয়াছে । তিনি একবার সেই বিশাল জনসজ্বের একপ্রান্ত হইতে 
অপর প্রান্ত পর্যাস্ত নেত্রপাত করিলেন, তারপর" 'দৈবী সরস্বতীর 
উদদেস্তে প্রণাম- পুর্ব সভান্থ নরনারীকে সন্বোধন করিয়া "বাঁধলেন 
1506178 ঈাণ- 8101105 ০ 8061108 ( আমেরিকাবামী | 
ভ্রান্ত জগনীগণ!)। যেমন এই কয়টী কথা উচ্চারণ কর! অমনি 
| চতুর্দিক হইতে ' মহাশবে করতালিনিনাদ আ'রম্ত হউল। সে শবে. 
কর্ণ বার হইবার উপক্রম | সকলেই প্রচলিত পন্থানথুসারে নি 
810 080090790 (ভন মহোদয় -ও মহিলাবৃন্দ ) বলিয়া সমবেত 
সত্যগণকে স্বোধন করিয়াছিলেন সুতরাং এই বুস্তন স্থোধনে যেন 
সকলের হৃদয়ের সহিত বক্তার হৃদয়নিহিত অপুর্ব প্রেমভাবের 
ংযোগ সাধন হইল । তাহার মুহূর্তমধ্যে সমগ্র মানবজাতির একত্ব.. 
অনুভব করিলেন। সে উৎসাহম্ত্রোত থামিতে চাহে না। শত শত 
লোক দীড়াইয়া উঠিল ও প্রচণ্ড করতালিনিনাদে গৃহভিত্তি কম্পিত: 
করিয়া তুলিল। স্বাম্িজী ত কাওকারখানা কিছুই বুঝিতে গারিলেন 
না। একি হইল! লোকগুলা কি. ক্ষেপিয় গেল নাকি ?.. তিনি 
এক যুহূর্ত হতবুদ্ধিগ্রার় নিশ্চল হইস্া দণ্ডায়মান রহিলেন, কিন্তু 
পরক্ষণেই জান হি সবই বই শক্তির লীলা, মুলে: শুক, 


মি ০ রর 
৬ ৯৪০ | ১৪২১ 





স্বয়ং তাহার পশ্চাতে ধাকিগ সাহাঘ্য নি ॥ মনি তাহার 
শ্বভাবসিদ্ধ সাহস ফিরিয়া আসিল, অস্তর শগুণ বলে ভরিয়া উঠিল, 
স্বদয়ের রু্ধস্বার খুলিয়া বক্তৃতার উৎস ছুটিল। কিন্তু প্রথম ছুই 
মিনিট তিনি বারংবার চেষ্টা করিয়াও শ্রোতৃবর্গের উৎসাহ থামাইতে, 
পারিলেন না । তারপর যখন সকলে স্থির হইল তখন তিনি ধীর, 
গম্ভীর স্বরে প্রাণম্পশী ভাষায়: আপনার বক্তব্য শেষ করিলেন। 
প্রথম দিন তিনি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়াছিলেন। কিন্তু সংক্ষিপ্ত 
হইলেও তাহার স্ায় উদার, বিশ্বজনীন ভাব কোন বক্তৃতায় লক্ষিত 
হয় নাই। সকলেই নিজ নিজ সম্প্রদায়ের পক্ষাবলগ্বনপুর্বক ছুই চারি 
কথা বলিয়! ছিলেন, কিন্তু ্বামিজীর বন্তৃতায় সাম্প্রদাত্বিকতার 
লেশমাত্র ছিল না । তিনি পট বাক্যে বলিলেন সকল, ধন্মেরে” 
গন্তব্য স্থান এক। তিনি ধর্মের যে বিশ্বজনীন মূলতন্ব পরমহংস- 
দেবের চরপোপান্তে বসিয়া শিক্ষা করিয়াছিলেন তাহাই সেদিন 
সুপরিস্ফুটভাবে জগতের সমক্ষে ঘোষণ। করিলেন। তাহার বক্তৃতা 
“*শৈষ হইবামান্র সভার অধিকাংশ লোক তাহার অস্কুরাগী ও তদীয় 
মতের পক্ষপাতী হইয়া পড়িল। পাঁচ মিনিটের মধ্যে অর্ধেক 
পৃথিবী তাহার পদানত হইল ॥. জগতের ইতিহাসে বিনারক্তপাতে 
এরূপ অদ্ভুত বিজয়লাতের কাহিনী আর কেহ কখনও শুনিয়াছেন 
কিনা সন্দেহ । কিন্তু একজন কপর্দীকশুন্ত, .নিঃসহায় তরুণ 
সন্্যাসী উননবিশেতি শতাব্দীর যাননি থাকে সে অসাধ্য ও 
সাধন করিলেন । 
প্রথমদিন ব্তৃতার পর “ডা) ভা ডিযিহ ( আমা- 
,দ্্গর মধ্যে মতভেদ কেন?) শীর্ধক একটি কুত্্ বক্তৃতা ব্যতীত 
| ৪২২ | 


শিকাগো ধর্ধ-মহাসভা । 


শ্বামিজী ১৯শে চি পূ আর. কোন বক্তৃত! দেন নাই।, | 


১৯শে তারিখে তিনি তাহার 87064 01 [21710011577 মামক 
হিনদুর্সনব্ধীয় সর প্রসিদ্ধ প্রবন্ধটি পাঠ করেন। ইহাতে ধরব, দর্শন 


ও মনন্তত্বের সারভাগ অভি পরিষফার ভাবে আলোচিত হুইয়াছিল,, রি 


স্বামিজী ব্যতীত সভায় অন্ত ভারতবাসী ব! বাঙ্গালী কেহ যে ছিলেন 
না তাহা নহে, কিন্তু একমাত্র তিনিই প্রক্কত সর্বরবাদিসন্মত, বেদান্ত 
প্রতিপাদ্য হিন্দুধর্শের মুখপাত্র স্বরূপ দপ্ডায়মান হইয়াছিলেন। তিনি 


বনুতের মধ্যে একত্বদর্শনের উপায় নির্দেশ করিলেন ও ধম সম্বন্ধে 
(পাশ্চাত্য জাতিদিগের বন ভ্রান্ত সংস্কারের অগনোধন সর 


তন্মধ্যে এইগুলি প্রধান ২-- 


(১) মনুষযমাত্রেই আত্মা, স্ৃতরাঁং স্বরূপতঃ মনুষ্য ও পরমাত্াক় 


কোন ৬ নাই। (ইহা! দ্বারা খুধর্শের [০০৮15 96 01181091 . 
317 অর্থাৎ জীবমাত্রেই স্বভাবতঃ পাপী এই মত নিরস্ত হইয়া 


রঃ দেব প্রতিপাদিত হইল)। .. 
) স্থষ্টি অনাদি ও অন্ত এবং বিশপ্রসবিনী: শক্তি - 
কি 90165 মোটের উপর হাস বৃদ্ধিহীন 1. সতরাং আর্ট গু. 


সৃষ্টি ছুইটী সমান্তরাল রেখার স্ঠায় পাশাপাশি চলিয়্াছে । ( ইহা- ;; 


| ্ 


দ্বারা কোন নির্দি সময়ে স্থষ্টি আর্ত হইছিল এই মত  খরডিত 
হইল )। | 


মানসিক সংস্কায়ের ফল। শরীরের সহিত উহার কোন সং্ব নাই। 
বং চেষ্টা করিলে. অভলম্পর্শ মনঃসমুদ্র আলোড়ন দায় পুর্ব. 


পু জন্মের ঘটনাবলী ্বতিপথে ধুলরধিত করা যাইতে " গানে: ৬: 


রা ৪২৩ টা 


্ 


(৩), বংশপরষ্পরাগত স্জার মেল নিজ নিজ শী ্ ্ 


স্বামী বিবেকানন্দ । 


ুর্তরাং জাতিস্মরতাঁ অসপ্ভব নহে। (ইহারা ধু শ্বাদের 
আভাস প্র্নত্ হইল )। | 

(৪) ধর্ম কেবল মতবাদের উপর প্রতিষ্ঠিত নহে কন ছতৃতি 
সাপেক্ষ। 

__ কিন্ত যুক্তি তর্ক সাহায্যে টি সকল নুতন ধ্মতত্ব অবিসং- 
বাদিত সত্য বলিয়া মুক্তকণ্ঠে প্রচার করিলেও স্বামিজীর বক্তৃতায় 
কোন বিষদিপ্ধ সমালোচনা বা. কোন ধর্মের প্রতি অযথা-তীব্র 
আক্রমণ ছিল না। সকল ধর্মের প্রতি উদার ভাবপোষণ, সকলের 
সভিত একযোগে মানবাত্মার কল্যাণ সাধন, পরম্পরের মধ্যে যাহ 
কিছু সৎ, শুভ ও পবিত্র তাহার আদান, প্রন্দান দ্বারা সকলকেই 
সেট এক লক্ষ্যে উপনীত. হইতে সহায়তাকরণ ইহাই তাহার 
বক্তৃতার প্রধান বিশেষত্ব ছিল। তিনি তীক্ুমুখ. শলোর দ্বারা 
অপরকে আহত করিবার চেষ্টা করেন নাই বরং স্নেহ-মধুর 
কণ্ঠে সকল. বিবাদ বিসংবাদের নিষ্পত্তি করিয়া সমগ্র মানব 
জাতিকে, এক দৃঢ় ভ্রাতৃত্ব বন্ধনে বাধিবার.. চেষ্টা "করিয়াছিলেন 
- শেষ দিবসে অর্থাৎ ২৭শে তারিখে স্বামিজী যে ৪ দিয়াছিলেন 
২ তাহাতে ভিনি বধিয়াছিলেন ২ 

..,পখৃটধর্দে দীক্ষিতব্যক্তিগণকে হিন্দু বা বৌদ্ধধর্ম অবলগ্বন করিতে 
ূ হবে নাবা হিন্দু ও বৌধন্াবলহীকে ধর্ম গ্রহণ করিতে 
হইবে না! । কিন্ত প্রতোককে নিজের বিশেষত্ব ত্যাগ না করিয়া 


এ. অপরের ভাব. হদয়ঙম করিতে হইবে ও ক্রমশঃ উন্নত হইতে 


কি সে উন্নতি বা বিকাশের নিয়মই এই। 
মিতা ঘি জগহকে কিছু হিরা থাকে তবে তাহা 
৪২৪ 


_ শিকাগোর ধর্্-মহাঁসভা। 


এই নী (উর, চিতশুদধি গ্রত্ৃতি সন্গুপসমূহ কোন 
খর্দেরই নিজস্ব নহে এবং প্রত্যেক ধর্মেই উন্নতচরিত্র নরনারীর 
আবির্ভাব হইয়াছে। এই প্রমাণ বর্তমানে হদি' কেছ স্বপ্নেও 
ভাবেন যে সকল ধর্ণ উচ্ছিন্ন হইবে শুধু তাহারটিই থাকিবে, তবে 
আমি সর্বাস্তঃকরণে তাহাকে করুণার, পাত্র বিবেচন! করি ও এই 
কথ] বলি যে শীঘ্র দেখিবেন আপনার বিরুদ্ধাচরণসন্বেও সকল 
ধন্মের পতাকাশীর্ষে লিখিত হইবে “সমর নছে--সহায়ত। গবিনাশ 
নহে-_-বরণ !! দ্ছন্থ নহে--মিলন ও শাস্তি”! !.!* 
*তিনি কাহারও প্রাণে আঘাত করিয়া একটি কথ! বলেন নাই 
বরং সকলের জ্ঞানদুষ্টি প্রসারিত করিবার" চেষ্টা করিয়াছিলেন। 
* তারপর, তিনি কোন দাশনিক জটিলতার অবতারণ! করেন নাই), 
সহজ, স্রল তৃ্টান্ত দ্বার! শিল্টবোধ্য ভাষায় আপন বক্তব্যগুলি 
সকলের নিকট পরিপ্ুট ও সুগম করিয়াছিলেন:। আর একটি 
কথা । তিনি কোন মতবাদ, গ্রচীরের, চেষট! করেন নাই। অপরকে 
জোর করিয়। নিভমত গ্রহণ করান চিরদিনই, তাহার প্রকৃতি 
বিরুদ্ধ .ছিল। এখানেও তিনি তাহার অন্তথা করেন নাই। 
সাধারণতঃ সকল ধর্মম্পরদায়ই লোকের অন্ধ বিশ্বাসের উপর আপনা- 
দিগের মত প্রতিষ্ঠা করিতে বাগ্র হন। তাহার! বলেন “তাহা ন| 
হইলে ধর্মজীবনে অগ্রসর হওয়া যায় নাঃ কিন্ত শ্বামিজী ঠিক. তাহার. 
বিপরীত করিলেন। তাহার বক্তৃতা আগাগোড়া: আধ্যাত্মিক . 
"মনজ্তত্তে (50177581 চ550391085) পূর্ণ ছিল।. তিনি বুবাইলেন 
যে ধর্মুজীবন গঠন করিতে হইলে, কোন একটা মতের স্বপক্ষে বত 
দিলেই: বা মত বিশাস করি,” টি ৮০০ যে সর না, 
8২৫. 


স্বামী বিবেকানন্দ । 


প্রকৃতপক্ষে  মতানুযারী জীবনযাপন করিয়া মত মি, কিনা 
তাহ৷ নিজ অনুভূতি দ্বারা জানিতে হয়। প্রথমে বিশ্বাস, পরে 
বোধ, অনুভূতি ও সাক্ষাৎ দর্শন । যে তন্ব সাক্ষাৎকার করিয়াছে 
সেই প্রকৃত সাধু। এইরূপে তিনি স্বীয় অলৌকিক তত্বদর্শন 
সাহায্যে ধর্দরাজ্যের ক্ষমা ও নিগুড় বিষয়গুলি সকলের গ্োচর 
করিলেন । | | | 
এই বক্তৃতার ফল কতদুর পর্য্যন্ত বিস্তৃত হইয়াছে তাহা নিরূপণ 
করিবার মময় আজিও উপস্থিত হুয় নাই। তবে এটাঠিক যে 
ইহার পর হইতে পাশ্চাত্যজাতিসমূহের মধ্যে ধর্ম জিনিষটা সম্পূর্ণ 
নূতনাকার ধারণ করিয়াছে । তাহা না হইলে কি আজি আমরা 
লগ্ুনের সেপ্টপলচার্চ নামর সুবিখ্যাত ধর্মমন্দিরের ছায়াতলে ও. 
আমেরিকার প্রধান : প্রতপ্ধান ভজনালয়ে পুনর্জন্মবাদ ও মনুষ্যের 
দেবত্ব বিষয়ক কথা শুনিতে পাইতাম? কখনই.নহে। এ হিসাবে 
বলিতে পার! যায় তিনি নব্য ইউরোপী ধন্াস্ত্রের জন্মদাতা এবং 
মুখতঃ ত্াহারই প্রভাবে ধর্মমন্বন্ধে পাশ্চাত্য জগতে যুগান্তর উপস্থিত 
হইয়াছে। সত্য বটে খু্ধর্ম জগৎ হতে এককালে বিলুগ হয় 
নাই, কিন্তু তাহার উপদেশে খুষ্টীয় ধর্মীনায়কগণ তাহাদের ধর্মকে 
নুতন চক্ষে দেখিতে শিখিয়াছেন ও বছুলপত্রিমাণে তাহার আরশ 
সমূহকে এ ধন্মের অঙ্গীভূত করিয়া, লষ্টয়াছেন। ূ 
"কিন্তু আমাদের নিকট ইহাই শ্বামিজীর বক্তার সর্বশ্রেষ্ঠ ফল 
নচে। আমরা দেখি 'তিনি। এই রক্ত! দ্বারা আধ 
: আর্ধাজাতি..ও আর্ধাভূমিকে জগতের , চক্ষে উন্নত, সন্মানার্হ , ও 
4. পুজাম্পন করিয়া! ভুবিয়াছেন। যে হি ভোগদৃণ্তু পাশ্ঠাভা জাতি 
| 8২৬ 





ঃসমৃছের বিকট নগণ্য কু) হক ও লাহছনার পাত্র ছিল তাহাকে ক 
ভিনি অবমাননার. পক্করাশির. মধ্য: হইতে উদ্ধার করিয়া মহোচ্চ 
। আসন প্রধান করিক্জাছেন ॥ 'জগৎ বুঝিয়াছে হিন্দ, পদদলিত হইলেও 
ৃ ) অবজ্ঞেয নহে, দীনন্দরিজ্র 'হৃত-সর্ব্থ হইলেও পারমার্থিক সম্পদে 
'হীন নহে, বরং অতুল্য বদ্ধরাশির : অধীশ্বর/ অনন্ত গৌরবের 
অধিকারী, বিশ্বের গুরু পদে সমাসীন হইবার যোগ্য. তিনি 
হিন্দুধর্মের বিভিন্ন শাখা প্রশ্শীথাকে সমগ্র হিল বলিয়া! প্রচার 
করিলেন না, কিন্তু দেখা ইলেন যে ধর্ের আর্ট বৈদিক জিয়াকাণ্ডে 
ও চুরম পরিণতি বোদাস্তে ও. যাহা, বিভিন্ন আদর্শের মধ্য দিয়া 
বছুদিকে বহুভাবে বিন্ৃত হইয়াছে তাহা: প্রকৃত এক: অখণ্ড 
জননীতন হিন্দু ধরমম_-ধু হিন্দু ধর্ম নহে তাহাই িশবব্যালী: মানব 
ধর্ম-কারণ তাহা সমুদয় মানবের আকাঙা- পূর্ণ করিতে, সকলের. 
প্রাণে আশার আলোক জ্বালিতে, সকল হৃদয়ের বাথ! তৃষণ নিবারণ, 
বন্ধন ছেদন: ও দৈস্ত কাতরভা,. দুর করিতে সর্বতোভাবে সমর্থ ।-. 

স্াহার ইংরেজী চরিতাখ্যায়কগণ লিখিয়াছেন-- ১5 

৷ প্চিকাগোর, বিল্লাট: ধর্শসভায় শ্বামিজী য়ে মহাসত্য প্রচার 
করিয়াছিলেন,. যে. অস্ভুত- আশার বাণী, শুনাইয়াছিলেন, টের পর 
আর কোন প্রাচাজগধাসীর [নিকট ওদেশের লোক তেমন কথা 
শুনে নাই, তাস্থার (ভাররাশি- চিরদিন পাশ্চাত্যের ধন্ধোন্নতি ও 
র্্মবিস্তারের- সহায়করূপে: শৃ্য হইবে এবং জগতের ভবিষ্যৎ 
অধ্যানবজ্ানের প্রধান 'অবলম্বনন্থরূপ গৃহীত হইবে রি 
| কথাগুলি বাস্তবিক প্রতিবর্ণে সভা? কারণ বানী খর 
নিজ কেশবচন্ দেন রঃ গ্রতাপচন্র যমদারের উ স্তার খ্যাতনামা 
1, একই ০ 








২৮. 


্বামী বিবেকানন্দ । 


বন্তাগণ পাশ্চাত্যদেশে চারার গমন করিয়াছিলেন তথাপি 
ভাহাদের বক্তৃতায় তাদৃশ ফল হয় নাই অর্থাৎ তাহাতে হিন্দুধর্দের 
গৌরব প্রচারের বিন্দুমাত্র সাহায্য হয় নাই। ইহার ছুইটা কারণ 
অনুমিত হয়। প্রথমতঃ, তাহারা কেহুই ্বামিজীর মত নির্ভীক 
ভাবে হিন্দুধর্মের মহিমা! ঘোষণ| করেন নাই--তীহাদের বক্তৃতার 
অধিকাংশ ভাগ খৃষ্ঠের গুণগানে পূর্ণ থাকিত আর হিন্দুধর্ম সন্ধে 
ছ'চার কথা যাহা বলিতেন তাহা ও নিতান্ত স্কুচিত ভাবে অর্থাৎ 
র্তিপূ্দীকে বাদ দিয়া এবং ওদেশের ধর্বস্বাসের সহিত মিল 
বাখিয়া। এক .কথায়, তীহ্থারা হিনুধর্্ঁকে উউরোপী পোষাক পরাইয়া 

ও কাট ছাট, করিয়া ওদেশের লোকের সম্মুথে উপস্থিত করিয়! 
ছিলেন। (দিতীয়তঃ, তাহারা সংস্কৃত ভাষায় অনভিজ্ঞ ছিলেন), 
স্থতরাং ওদেশের প্ডিতগণ ঠাহাদের িনদুধরমজ্ঞানের গভীরতার 
উপর তাদৃশ আস্থা স্থাপন করিতে পারেন নাই। প্ডিতবর 
মোক্ষমূলর একবার কথাপ্রসঙ্গে প্রতীপধাবুর নিকট একট সুর 
শান্ত্রবাক্য আবৃতি করিয়! উহার মনোহারিত্বের প্রশংসা করিতে 
থাকেন। তৎপূর্বে তিনি.আরও ছঃএকটা তর ক্ষুদ্র বচন উদ্ধৃত 
করিয়াছিলেন, তখন প্রতাপ, বাবু, হা? না? করিয়া সায় দিয়া 
যাইতেছিলেন। কিন্তু 'গহস! একনপ সুদীর্ঘ বাক্য সম্বন্ধে মতামত, 
প্রকাশ করিতে আহৃত হইয়া তিনি মদে মনে প্রমাদ গণিলেন। 
অগত্যা উাহাকে বাধ্য হ্ইয়া স্বীকার করিতে হইল যে তিনি সংস্কৃত 
ভাষা ভাবরূপ জানেন, না। ধর্মযাজক শাস্ত্রের অর্থ জানেন ম! 

শুনিয়া মোক্ষসুলর অতিশয় আশ্চর্য, হইরেন। আর একবার 
গাগা এমার্সনের শ্রা্ধবাসর তি হি 4১) 

৪২৮ 


উপলক্ষে একটি সস্তায় রতাগবাধুকে শ্তার একখানি ইতানী - 
নথুবাদের স্থলধিশেষ দেখাইয়া উহার মূল শ্লৌোকটী আবৃত্তি করিতে 
মন্ুরোধ কর! হইয়াছিল: সেবারও, গ্রতাপ বাবু বিপদে পড়িয়া- 
ছিলেন। এই সফল কারণে গদেশের লোক হিছ্ুধর্শা সম্বন্ধে 
ইহাদের নিকট বিশেষ কিছু শিথিবার আছে ইহা ধারণা করিতে 
পারে নাই। প্রকৃত পক্ষে শ্বামিজীই প্রথম তযাগবৈরাগোর কথা 
ওদেশে শোনান এবং অসক্কোচে মুর্তিপৃজার সমর্থন করেন |. ভিনি 
পরচ্ছন্দানুবর্তন করিতে জানিতেন না বা. নিন্দা, প্রশংসা গ্রাহা 
করিতেন না, তাই অকপট ভাবে ও অকুষঠিত চিত্তে হিদুবরখের 
মধ্য যাহ! খাটিত্য বিয়া বুবিতেল (তাহাই, প্রচার করিয়া 
ছিলেন। ্রহ্মচারী গুরুদ নামক তাহার একজন স্থেতাঙ্গ' শিষ্য 
বলিতেন তাহার জীবন-ব্রত, ছিল জগতের লোককে জ্ঞানদান | 
করা (লেডি 70195107 ঘ৫9 19 6011871157 0010003) আর 
_ একক্জন শ্বেতা ত্রগোক বলতেন থকে মান্য গর তালা” 
১৯শো পট না নামক প্রবন্ধ (9229 0 886৮. 
191) পাঠের পর. ২৯শে ভারিখে ্বামিজী 191110] 001 079 
0176 088.:0: 1012), (ভারতবর্ষ ধর্দের অভাব" 
পীন়্ত নছে.) বলিয়া একটি ক্ষত ব্তৃতা দেন। ইহাতে তিনি 
ছুই এক কথায় বুঝাইয় দেন যে ভারতে ধঙ্বের অভাব আছে৷ 
লাই, প্রক্কত অভাব অর্থের) উপসংহারে বলিয়াছিলেন : পাশ্ডাতা 
জাতি সমূহের নিকট নির্ঘন ভারতের জনয সাহাষ্য প্রার্থনার উদ্েত্েই 
হার দেশে গ্যাপ  হালভার (সভাগণ | হেখিল, ভিনি 
৪২৯ 





স্বামী বিবেকানন্দ । 
শুধু র্শারহন্তবেত্তা ও দার্শনিক ন নদ, দে জে মহা দেশ 





 হহশে তারিখে মহাসভার বৈজ্ানিকশাখার সমক্ষে তিনি 
ইট বক্তৃতা দিয়াছিলেন -পূর্বাহধ নৈষ্ঠিক হিন্দুধন্্ ও বেদাস্ত দর্শন 
€ 00১0০. 7108)5] 2150 (006 ৩৫৪018 চ১1)110950-- 
০05) ও অপরাহ্ে ভারতের আধুনিক ধর্মসমূহ (11901 
[২61)6101)$ ০ 10015 )। রী সকল বিষয় পুনরালোচনার জনা 
২৩শে তারিথেও আর একটি বৈঠক ( ০0265:50005) বসিয়াছিল। 
২৫শে অপরাহ্ তিনি হ্ন্ ধর্মের সারততব (709 75557)06. 
০1. 075 000 761381০0.) সম্বন্ধে একটি বক্তৃতা দেম। 
এইগুলি ব্যতীত বৈজ্ঞানিকশাখার আধেশ্ননূহে আরও চাট 
বক্তা দিয়াছিলেন। 

২৬শে তারিখে তিনি মহাসভায় মিল হি র্থের ক্রম- 
পরিণতি” ( 35001719, 09 চে ০ [10019 ) 
এই সম্বন্ধ একটি কু বনতৃতা দেন), মরা, 

পুর্বে বলিয়াছি মহ্াসভায় এক সহজরেরও অধিক প্রন পঠিত 
হলাছিল। : সতর দিন ধরিয়া. শুধু প্রবন্ষপাঠই চলিয়াছিল। 
সাধারণতঃ প্রত্যেক বন্ধের জন্ত আধঘন্টা করিয়া সময় নির্দিষ্ট ছিল, 
কিন্তু ্বামিজীকে তদপেক্ষা অন্কে, অধিক সময় দেওয়া হইয়াছিল। 
গ্রতিন্ধিন বেলা দশটা হইতে রাবি দশটা গর্ধান্ত ক্রমাগত প্রবন্গের 
পর প্রবন্ধ প পঠিত হইত । মধ্যে কেবল, খাইবার জন্ত আধঘণ্টা 
বিশ্রাম । সেই সুদীর্ঘ প্রবন্ধসূহের অধিকাংশই নীরস ও অসার, 
সুতরাং অনেক সময় ় শোতৃবরণ। নিতে গুলিতে সত ও ও বিরক্ত 
১৪ 28 ...::০8৩০ | রর 


শিকাগো ধ্হাসভা। 


কইয়া উঠিত। কিন্ত সেই সময়ে সভাপতি মহাশয় সকলকে 
জানাইয়। দিতেন, 'সবশেষে স্বামী বিবেকানন্দ ৫1১* মিনিট বন্তৃতা, 
করিবেন। অমনি সেই বিরাট জনসঙ্ঘ অসীম সহিষতা অবলষন-. 
পূর্বক. শেষ পর্যাস্ত অপেক্ষা করিত- স্বামিজী তাহাদের এতই প্রিয় 
ইয়া উঠিয়াছিলেন | | | 
এ সনথন্ধে 7০5000. 50178 বিজ নামক, সং বাদ 
পত্র নিখিয্াছিলেন +- $-. 
শ্র্ম্মভার অধ্যক্ষের লোককে শর করিবার নত শেষ: 
পর বিবেকানন্দকে রাখিয়া দিতেন ।. যদি কোন গরমের, দিন 


+ কোন নীরসবক্ত। বেশীক্ষণ ধরিয়। বকিলে শত শত লোক চলিয়া, 





স্বাইতে আরম্ত করিত, সভাপতি অমনি উঠিয়া বলিতেন বা. 


বাক্য উচ্চারণের অব্যবহিত পুর্বে সামী 'বিবেকানন একটি স্ত্' 
বতুতা দিবেন। আর কথা নাই, অমনি মেই শত শত ব্যক্তি 
দাঁড়াইয়া পড়িতেন। এইপে কলমবস, হুলের চাঁযি সহত্র শ্রোতা 
শেষকালে৷ বিবেকাইন্যের পনর মিনিট বড়! গুনিবার, জন্ত সহাস্ত 
বদনে ছুই ঘটা হা করিয়া বপিয়া থাকিত ৪ অবিরাম পাখা নাড়িত। 
বতাগতি * বত ত শেষ তত বেশ, ই প্রাচীন নীতিট বেশ ৫ 


1 


 ম্হাসভার ধিকেশলান্ডে। 


চি স্বামিজী. চিকাগো মহাসভায একজন অপরিচিত 
সঙ্গাসী হইতে সহসা বিশ্ববুরণ্য মহাপুরুষরূপে বিখ্যাত হইলেন । 
তাহার নাম লোকের মুখে মুখে বিরাজ করিতে লাগিল। তাহার 
| পূর্ণায়তন প্রতিক্কৃতি সমূহ চিকাগো সহরেব্র নানা স্থানে, প্রদর্শিত 
হইতে লাগিল--উছাদের নিয়ে লেখা ছিল স্যাসী বিবেকানন?”। 
শত শত পথিক ভ্রণকালে উ সকল চিত্রের নিকট গিয়া নক 
হইয়া ধাড়াইত, ও. মস্তক, 'অবনত করিয়া করঘোড়ে চিত্রলিখিন্ত 
মুক্তির উদ্দেস্তে অন্ধা আশন করিত র্‌ (সংবাদপত্রলমূ শতগুখে ..। 
তাহার, প্রশংসা ও যশোগান করিতে লাগিল | রাজধানীর সর্বা- 
পেক্ষা গোঁড়া কাগজওয়ালাও তাহাকে একজন দিব্যৃষ্টিম্পর 
ভবিষ্যত ( ০7০6 &. 55] ) বলিয়া উল্লেখ করিতে লাগিল । 
ওদেশে পরতিষঠাপ সংবাদপত্র সমূহের মধ্যে নিউইরর্ক হেরাজ্ডের 
তুল্য গোঁড়া কাগজ আর নাই, ভাহাতেও লিখিল-_ 

পল ও 80৫00৮6017 ৮7৩ (1581 চা 10006 7১21118- 
[167 106 [২91101009,. ভি ওযা 100 ঘি 1651 ৩ 
£০0179% 1815 9 881) 07155101027158, (9-01718-1827950. 1900.” 

্ মহাসভায় ইনিই নিঃদনদৈই র্বপ্রধান ব্যক্তি। ই, 
বৃতা শ্রবণ করিয়া সুশিক্ষিত ভারতবাসীর নিকট ১ প্রচারক . 
পরের রি তি [বিজ তাহ ফোযুরিকেছি)।.. টি 





মহাসভার অহিবেশনান্তে। 


15254 8007 পন্ডিতের জাতি ) বজিতে আরম্ত করিয়াছে |... 
আরকি গ্রভীর নাসার পার ফী পাঠান আর 
চলবে না 1 

ৃ 5 95602 8০৩০/০৪ টি রি বোন ইভিনং 
ক্রি) লিধিরেন :- সঃ 


| “ৃনৃও 1১৪ £্া৪৪1 ভিসঘা6 9 076. চাও 0 0096 
80050, ০6109 86700505 270. মাও থচওার০৩০ 28. 61], 
[1 109.10615]য 010$36$ 09. ০ 00619. মহত 57৫ 
018 107811,90 8210%21 ০. 030588705. 05. ০০৩0 . 10 2. 
101-105 80110 ০ 8781808001,। মা১০৪৮ 01896. % | টা 
9০9০৫ এত ৫: টা ০ | 
| বরা ও নাতি জন ইনি র্থমভার « একজন 

বিশেষ প্রিয়পাত্র। যদি শুধু মঞ্চের উপর দিয়া চলিয়া যাঁন তাহা 
হইলেই করতালিধ্বনি হইতে থাকে | অথচ সহত্র মহত ব্যক্কির 
নিকট হইতে এই বিশেষ সমাদর ইনি ঠিক বালকের স্টায় সরল- 
ভাবে গ্রহণ করেন, তাঙ্ছাতে আত্মাভিমানের লেশমান্র থাকে না।'' 

বাস্তবিক তাহার ৰালন্থলসভ অকপটতায় সকলেই মৃদ্ধ হইয়া 
. ছিলেন। এত বড় পণ্ডিত, এত নাম যশ, অথচ কিছুমাত্র অভি- 
'আনের চিন্নু নাই। এপ দৃস্ত বড় বিরল। । তাই 5 একবার | 
বোষটনে বেড়াইতে গেলে উ্ত প্র আবার লিখিযাছিবেনঃ 2. 

রর . প্ায৩8505042- নও ঃ্াঠ ৪ ৪ থাম 00৮1) ০ 
& মত ৪৪৫. ৮ 8০ ঠা 2/7/% গ্ঠা 6%7 


চাটি 47০/০5০ 


টর বানী বিবেকনিন্দ। 
| অর্থ,  শবিবেকানন্দ, সি একজন মহৎ রাজি; 
রর অকপট এবং অগাধ পণ্ডিত--এত পাঙডিত্য যে আমাদের দেশের 


_. খুব কম প্ডিতই তাহার সহিত তুলনায় ফড়াইবার যোগ্য ।% 
. শু9 01955 ০৫ 4057108 ( দি প্রেস অব. আমেরিকা ) 


লিখিলেন £-- . 


7:065530: ড156151781008 আ0 15 ০৫ হী 81076217210 
200 700, 1&)0 08108 অ€11-990 1৮) 076 21001 106 
০0 [8 [১80৯ 21) 2007699 সা] 08100190116 002£658, 
50 69 919921..  1061উ. 616. ৮015 80 0010150ত15 ০ 
13621. 6৮77 মেজাজ 00:01 16867: 800 00৩7 অত 81 
(৩0 ৮ 9600, [1৩ 81095309. 006 1297 কা 
106611601 52, মিতা ৪ 19০6, ৮ গাতাণার নাঃ) 
10 ৫5071178. 0 6580053 ঞ 015 (010৫-8০7০0750 910) 
৪11 পর ০. মতে ৪. ধা চাও 0. 1৩ 
2170161)05.1 ৃ | 

অর্থাৎ চলি সর বার পয প্রি 'ও তরুণ 
বয়স্ক আচার্যা বিবেকানন্দ মহাসভায় যে ব়্ৃতা প্রদান করিয়াছেন 
তাহাতে সমগ্র সভামগলী স্তত্তিত. ও মৃষ্ধ হষটয়াছেন। তথায় বহু. 
বিশপ ও প্রায় প্রত্যেক টির সন্প্রদায়ের ধন্মোপদেষ্টাগণণ উপস্থিত . 
ছিলেন, তাহারা মকলোই' তওপ্রভভাবে বিশ্যয়ে অভিভূত হইয়াছেন।:. 





এই যহাপুরদের বাগ্সিতা, তাহার মুখনিঃকৃত অপুর্ব বৃদ্িজ্যোতি, 


এবং তাহার চিরসম্মানিত ধর্শের লৌনধ্য বনিক তিনি: যে নর 
ইংরাজী বলেন--সমন্ত একত্রিত যা পোদের মনে: জি 


্ গভীর ভাব স্কার করিয়াছে রি 
হি ্ 


০ 


. ফহাসভার অধিবেশনান্ে। 


পুত জেটি 00585. ( দি ইট চিপে 
[লিখিরেন +-- | 
ৰ 4800 76৮ 015 ৪5 016. 1091. ০ ০0 জা গাও 00. . 
- 2006 ঢায 01 03 টাও 1:61605 2100 (16 রর 
003 0070271003 278856 2750. 10৫5 22//4৫ ৫%%. এর 


070 292%,+1 


ইনিই নেই ব্যক্তি ধাহার প্রশংসা নিতে মহাসতায় সর্বাপেক্ষা 
অধিক কোনাহল উত্থিত হইয়াছিল এবং শ্রোতৃবৃন্দের আগ্রহাতিশয়ে 
ধাহাকে পুনঃ পুনঃ সভামধ্যে ফিরিয়া আর্সিতে হইয়াছিল” 
নং শু€ ও 0] গোর (ছি দি ক টা 
: [লিখিলেন ৫ | রর 
৭ 1 2% নি ৮2৮ 28%. আগ 13 3008 
1012018৩01 9০6 [| 1 0106576905৩. ৪97৪ ০৫ 7510 820 
018106 কহ রা 1295 1005768008 পু 00৩৪০, 68089 


10:09 290 0৩ 20 মাআগন 0:618766 রে ৪০০ (0007 প্র 
ভাবার্থ হবস্তৃভাশক্তি স্কাহার ঈ্বরত ক্ষমতা। তাহার, 

গৈরিক বদনাবৃত, প্রতিভাদীপ্ত মুখমণ্ডল যেমন: চিত্রবৎ মনোরম, 

তাহার কণ্ঠস্বর ও তেমনি বীণাধবনিবৎ সুমধুর কথাগুলি শুনিলেই 


চি বুঝা যায় অন্তব্জল ভেদ করিয়া উঠিতেছে। এ ৰ 
.. অন্তান্ত বন পত্রিকার স্তায় এই. প্থিকা সানীর নর 
বন্ৃতাটি উদ্ধৃত করিবাছিলেন। . .... 


[০৮1৩ঘও ঞ ২৩1৩9 ( রিভিষ অব. পিউ) হার 
নগরে বাল ০৮৪ ৪৫ চা] রিও মহৎ ও উদ, 


স্বামী বিবেকানন্দ। 


তারপূরণ)। একূ্‌প আরও শত বাজ সামবিক গর ভীহার সে 
বিস্তর প্রশংসাস্চক কথা লিখিয়াছিল। তৎসমূদয় এন্থলে উদ্ধৃত 
করিয়! গ্রন্থের কলেবর বৃদ্ধি করা নিশ্রুয়োজন | তবে যে সকল: 
আমেরিকাবাসী মনম্বী পুরুষ তাহার সন্ধান্ধ নিজ নিজ মতামত, 
ব্যক্ত করিয়াছেন তন্মধো ছুই জনের অভিমত এস্থলে লিপিবদ্ধ 
করিলেই যথেষ্ট হইবে। | 


[700,016 1ধা. 11০10 215115 98৩] (মাদনীর মিঃ 
মারউইন মেরি ন্নেল) লিখিয়াছিলেন ২__ 


“০ 151101099 2০৫) 17806 5০ [০০০০0 107175580 
0900 0109 টি থাএতা ৪70 0106 /050710 05০6 2 12166 
৪5 010 11170001500 রন .... 8000 ০) 1 006 00091000019 
2170 10108] 0755200207৩ ০৫ [00090 ঘা ০2701 
ড1$619727009) 1১০) 10 ৩০ আও 067৫ 00651107 (0৩. 
1009 [9000197 2100 11056719] 00817 যা 006 727112101606- 
" ও £6086717 90085) ০৫ ০7 06 8০০7 ০ 19৩ 7১810121007) 
17110916200 2 03510500801 0৩ ৪০16101180 9৩০00, 0: 
1100 ]7780 006 8০8০আ 10 চাও 81২. 0 ৪11 0009310195 
186 ৮798 7৩০৪৫ জা) যতো তাজা (0127) &2য 00701 
92821৩7 07192) ০ ইস +[9 08018 0৮০৮৪৩4 
৪১০৮৮ 70 ড11016%1 7) আও "03. আআ ০০ £482/245 
07. 113, 6010 '₹0৫.1..1]09 0081 নার ০ 07000৫08. 
07715018175 827 9 সু এ, & 24৮4 ৫ রি এগ 
গল্গ 1) রঃ 


. মহাসভার অবিবেশনাস্তে। 


্‌ ভাবার £ আর কোন ধর্মই ধর্ম. মহাসভায় ি্র্শের ঠায় 
প্রতিপত্তি বিস্তার করিতে পারে নাই এবং এই ধর্শের সর্কতরষ্ঠ 
প্রতিনিধি স্বামী বিবেকাননা । ' মহাসভায় ইহার প্রভাব ও আদর 
যে সর্বাপেক্ষা অধিক হুইয়াছে সে বিষয় আর বিন্দুমাত্র সন্দেহ 
নাই। ইনি প্রায়ই'বন্তৃত! দিতেন--খাস মহাসভায় ত কটেই এবং 
উহ্বার বৈজ্ঞানিক শাখার অধিবেশন সমূহেও (যাহাতে দভাপতি 
হইবার সম্মান আমার ভাগ্যে ঘটিয়াছিল )) এবং প্রত্যেকরারই 
খৃষ্টান, অথুষ্টান সকল বক্তা অপেক্ষা, লোকে তাহাকেই বিশেষ 
সম্্রম সহকারে অভ্যর্থন! করিয়াছিল। তিনি যেদিকে যাইতেন. 
দে দিকেই লোকের ভিড় হইত এবং তাহার মুখের প্রত্যেক' 
কথাটি শুনিবার জন্ত লোকে উদগ্রীব হইয়া থাকিত। খু্টানদের, 
মধ্যে হীরা সবচেয়ে গৌড় তারাও বলেন 'াস্বি ইনি নর-. 
কুলের অলঙ্কার স্বরূপ । 
মহাসভার জেন্রেল কমিটির সভাপতি রেভারেগ বারোজ 
(0২9. . নু, 739170খ5) মহোদয়ও বলিয়াছেন ২ 
15901 ড61508009 ৪%6101860 ৪. 000৪1] 
10006006 00 1015 828010006” (স্বামী বিবেকানন্দ তাহার 
 শ্রোতৃবর্সের উপর আশ্চর্য প্রভাব বিস্তার করিয়াছিলেন )। 
উপরোক্ত অভিমত সমূহ হইতে সহজেই বুঝিতে পারা যায় আমে-. 
রিকার অধিবাসীগণের মনের উপর স্থামিজী কিন জী ধিপত্য স্থাপন 
করিতে সমর্থ হুইয়াছিলেন এরং তাহারাও তাহাকে কিরূপ শ্রদ্ধা 
৪ সগ্মানের চক্ষে দেখিতে আরম্ভ করিয়াছিলেন। বাস্তবিক এখন 
হইতে তাহার আর কোন অভাব বা কষ্ট রহিল না। আমেম়িকায় 
৪৩৭ .. 


স্বামী বিবেকানন্দ । 


শিক্ষিত ও সান পরিবারের মধ্যে অনেকেই তাহাকে নিজ নিজ গৃহে 
লইয়া যাইবার জন্ত পরম্পরের মধ্যে প্রতিযোগিতা করিতে লাগিলেন, 
এবং অতুল সম্পদশালী ধনকুবেরদিগের .গৃহত্বার ভার জন উনুক্ত 
হুইল সকলেই তাহার সঙ্গ বাঞ্ছনীয় মনে করিয়া একাস্ত চিত্তে 
উহা প্রার্থনা করিতে লাগিল ও. তাহার দর্শনলাভে বা মুখের একটা 
কথা শ্রবণ করিয়া জীবন ধন্য জ্ঞান করিতে লাগিল | ম্বামিজী স্বয়ং 
এ সম্বন্ধে র! নভেম্বর চিকাগো হইতে নিখিয়াছিলেন £ ক 
«আমেরিকানদের দয়ার কথ! কি বলিব | আমার এক্ষণে কোন 
অভাব নাই। আমি খুব সুখে আছি আর ইউরোপে যাইতে 
আমার যে খরচ লাগিবে তাহ। আমি এখান. হইতেই পাইব। অতএব 
তোমাদের আর আমাকে কষ্ট করিয়া টাকা পাঠাইবার আবশ্তক 
নাই ।....আমার পোষাক প্রভৃতির জন যে গুরুতর ব্যয় হইয়াছে 
তাহা সব চারি আমার হাতে এখন ২০০ পাউও আছে। . আর 
আমার বাটীভাড়া- ব| খাই খরচের. জন্য এক পয়সাও লাগে 
না। কারণ ইচ্ছা করিলেই এই সহরের অনেক সুন্দর সুন্দর 
ৰাটাতে আমি থাকিতে পারি। আর--আমি বরাবরই কাহারও 
না কাহারও অতিথি হুইয়! রহিয়াছি।: এই জাতির এত. অনু- 
সন্ধিৎস! তুমি আর কোথাও এরূপ োববেনা রঃ (রী 
অন্বার-_পত্রাবলী ১ম খও ৩৯ পৃঃ ক; চি রাত 
পাঠকণ্‌ এই দেই বিবেকানন্দ যিনি যদ রবে পরিভ্রাজক 


ভিথারীর বেশে ভারতের পথে পথে ঘুরিয়া ছিলেন, ধিনি মিন ৃ 
প্রথম আমেরিকাতে আসিরা অর্থাভাবে দারুণ অনিশ্চিত. আবস্থায় 
পতিত রা ভারতে সাহায্য রথনার, জ্ত তার করিতে থয 





টি, ১৪ 
৮ লে 13: টে চর ৪ 


র্চর 


 মহাসভার অধিবেশনাস্তে । 


না কোন করার লোক বলিয়্াছিল [০ (75 51] 
৭3৪ 0 ০019 ( পাষণ্ড মরুক শীতে 1) হায়! সেদিন কে জনিত 
যে আজ যিনি অর্থাভাবে এত কাঁতির ও চিত্তিত হইয়াছেন শী্ই 
এমন দিন আসিতেছে যেদিন তিনি আর অর্থের জন্য আকুল 
হইবেন না, বিশ্বের অর্থ- সম্পদই তাহার পদতলে লুটাইবার জন 
লালায়িত হইয়া তাহার পশ্চান্ধাবিত হইবে। পাঠক হামিৰেন না, 
সত্যই এইরূপ হইয়াছিল। অধিক আর কি বলিব, শ্বামিজীর 
অদাধারণ গুণগ্রাম দর্শনে মোহিত হইয়া আমেরিকার বনু সন্ত 
বংশীয় কুলনারী তাহার অনুরাগিণী এবং কেহ কেহ এমন .কি 
তাহার পাণিপ্রার্থিনী পর্যাস্ত হইয়াছিলেন। তিমি ইচ্ছা করিলেই 
অনন্ত ভোগন্খ করায়ত্ব করিতে পারিতেন। কিন্ত সে প্রবৃত্ত: 
তাহার ছি না। থাহার নয়নবহিতে মদন ভন্ম হইয়াছিল সেই 
শঙ্করতুলা তেজন্বী পুরুষ কামনার দাস ছিলেন না। একথা 
বোধ হয় এখন কাহারও অবিদ্দিত নাই যে এক অতুল এর্ষযের, 

অধিকারিণী এই সময়ে বিনীত ভাবে তাহার পদে আপনার * 
রূপযৌবন: ও বিস্তীর্ণ এ্ব্ধ সমর্পণ করিবার অনুমতি ভিক্ষা 
করিয়াছিলেন, কিন্তু-স্বামিজী উত্তরে তাহাকে শুধু. একটি কথা 
বলিযাছিলেন, 'দ্রে, আমি ষে সঙ্্যাসী, নিখিল রমশীই 
যে আমার মা+। এ কি সাধারণ চরিত্র-বল! .. 

...কিস্তু এত আদর, সম্মান, যশোদ্ীতি শু প্রশং সাকীর্ভন ননী 
কঃ চিতে বিন্দুমাত্র অহস্কারের, ছাঞ়্াপাত করিতে পারে;নাই। 
২.মনে: হয় তিনি, ইহাতে: যেন যন্ত্রণা বোধ করিয়াছিলেন। 
খল যেদিন প্রথম. [তিনি সংবাদ পত্রের স্তস্তে আপনার, অত. 

4.1 ২ 8৩৯, টা নু ! 


এরি 


্বামী বিবেকানন্দ । 


প্রশংসা ও খ্যাতির বিবরণ পাঠ দিনে সেদিন ভিনি “আজ 


হইতে আমি নির্জনচারী সন্ন্যাসীর স্বাধীনত! হারা ইলাম” ভাবির 
বালকের স্তায় রোদন করিয়াছিলেন |. 


,আর-শ্বদেশ ? এ তশবর্ঘযে পুষ্পিত নন্দনে আসিয়। তিনি এক 
দিনের জন্তও তাভার দরিদ্র ্বদেশের কথা বিশ্বৃত হন নাই। 


করিলে তিনি এখন অনায়াসে ক্রোড়পতির প্রাসাদে স্বচ্ছন্দ 
মহাআরামে অসংধ্যগ্রকার বিলাস বৈভবের মধ্যে বিহার করিতে 
পারিতেন, কিন্তু সে হৃদয় ভোগে মাতিবার নয়! পাঠক একটি 
ঘটনার কথা শুন্ুন। যেদিন তাহার নাম বিশ্ববিখ্যাত হইয়া 
পড়িল ঠিক দেই দিন শিকাগো সহরের একজন অতিশয়, সন্ান্ত ও 
প্রসিদ্ধ ধনী তাহাকে মহামমাদরে নিজালয়ে অভ্যর্থনা করিয়] 
লইয়! গেলেন এবং অনুগত ভক্তজনের স্ঠায় বিশেষ যর সহকারে 
তাহার সেবা-ও দৎকার করিলেন। রাত্রিতে তাহার শয়নের জন্য 


. একটি বিচিত্র বিলানোপকরণসজ্জিত সুরম্য গ্রকোষ্ঠ নির্দিষ্ট হইয়া- 
'ছিল। কিন্তু সে রাত্রে স্বামিজীর নিদ্রা হইল না। সেই উন্্রপুরী 


সদৃশ অক্টালিকা, রত্বাবলীতূষিত দীপালক্কত গৃহহ্ার, ছুগ্ধফেন নিভশয্যা, 
কল্পনাতীত অসংখ্য ভোগোপকরণ তাহার চিত্বকে ব্যথিত করিয়া 
তুলিল। শীঁহার চক্ষের সলিলে' উপাধান, ভিজিয়া গেল, শয্যা 
কণ্টকমর বোধ হইতে লাগিল। তিনি বসণায অধীর হ্যা শযা। 


ত্যাগ করিয়া উঠিলেনও বাতায়নতলে দণ্ডায়মান তইয়া বাহিরের 
ঘোর অন্ধকারের, স্দিকে দষ্টিনিব্ধ করিয়া গভীর চিন্তায় নিমগ্ন 
হইলেন। দে চিত্ত! ভারতের। ভারতের লোক ছু-বেলা ছু-ুঠা 


ও ৪8৪ 


মহাস্ভার অধিবেশনাস্তে । 
খাইতে পাক্স না, আর এদেশের লোকের এত ধরশ্বধধ্য যে তৃচ্ছ 
(ভোগবিলাসের জন্ত কোটা কোটা মুদ্রা জলের মত খরচ করে--- 
এ চিন্তা তুষানলের ন্তায় তাহার অন্তর দগ্ধ করিতে লাগিল্স। 
চিন্ত! করিতে করিতে যন্ত্রনার আবেগে তাহার শ্বাস রোধ হইবার 
উপক্রম হুঈল। তিনি গৃহতলে পড়িয়৷ ছটফট করিতে লাগিলেন 
এবং তাহার মন্মস্থল ভেদ করিয়া ক্রমাগত এই চিত্ত! উঠিতে লাগিল 
হা! আমার ছুঃখিনী মাতৃভূমি ! তোমার অত দুর্দশা, আর আমার 
অনৃষ্টে এই স্থখভোগ ! আমি এ সুখ লীগ ও নামযশঃ 
লইয়া কি করিব ?” 
একিন্ত এই মহদাশয় ব্যক্তিরও শক্রর অভাব ছিল না। চিকাগে৷ 
 "মহ্থাসভায় তাহার প্রতিপত্তি দর্শনে ও পরে তাহার জগদ্বাপী 
যশঃকীর্তন আুবণে কতিপয় নীচ, স্থার্াস্থেষী কুটিল ব্যক্তি ঈর্্যায 
দগ্ধ হইতে লাগিল। বলিতে লজ্জা করে, ইহার মধ্যে একজন 
তাহার স্বদেশীয় ও ভারতের সংস্কারকসম্প্রদদায়ের নেতৃকল্প ব্যক্তি 
ছিলেন। তিনি যখন দেখলেন এই নবীন সন্গ্যাসী কোথা হইতে 
অতর্কিতে আসিয়! তাহার স্ুপ্রতিঠিত যশোরাশিকে মলিন ও 
নিপ্রুত করিবার উপক্রম করিয়াছেন তখন তিনি কৌশলক্রমে 
তাহার প্রতিষ্বন্বীর গৌরবহানি করিতে কৃতসংকল্প হইলেন ধর্- 
৷ মহাসভার কর্তৃপক্ষগণ তাহার নিকট স্থামিজীর পূর্ববৃত্তাস্ত জিন্তাস| 
করিলে তিনি; বিলিয়াছিলেন “ভারতবর্ষে ওকে কেউ চেনেও না। 
ও একটা ভবঘুরে (ড০£০5৭) গোছের লোক, আর জুয়াচোর, 
এখানে আসিয়া! মন্ত সন্যাসী সাজিয়। বেড়াইতেছে" ইত্যাদি | 
(সৌভাগ্যের বিষয়, ধর্দমহাসভার পরিচালকগ্ণণ তাহার কথায় বিশ্বাস 
৪৪১. 


স্বামী বিবেকানন্দ। 


স্থাপন করেন নাই। তীহার! দ্বয়ং স্থাদিজীর আকার. প্রকার, 
কথাবার্তা ও চালচলন দেখিয়া তাহাকে কিছুতেই প্রবঞ্চক বা! 
হীন-চরিত্রের লোক বলিয়! বিবেচনা করিতে পারিলেন' না। 
স্বতরাং উক্ত মহাত্বার উদ্দেশ্ত সিদ্ধ হইল ন]। শুধু ইহার! নেন, 
থিওসফিই সম্প্রদায়ের নেতারাও স্বামিজীর প্রতি শুধু যে সহাম্গৃভৃতির 
অভাব দেখাইয়াছিলেন তাহ! নহে, তাহাকে অপদস্থ 0 জন 
যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। 

কিন্তু সর্বাপেক্ষা গাত্রদাহ হইয়াছিল গোঁড়া সম্প্রদায়ের খৃষ্টান 
পাদরীদিগের । তাহার! তাহার নিভীক সমালোচন! ও স্পষ্টবাদিতায়* 
তাহার উপর জাতক্রোধ হইয়! উঠিল এবং কি করিয়া তাহার 


* স্বায়িদী দেখিলেন ভারত-প্রত্যাগত. মিশনরীগণের অনেকেই দেশে “ ৃ 
ফিরিয়া গিয়া ভারতবর্ষকে অন্ধকারাচ্ছন্্র বর্ধারের দেশ বলিয়! প্রকাশ করিয়া 
থাকেন ও নানাবিধ কাল্পনিক গল্পের দ্বার নিজ নিজ উক্ভির সনর্থন করিবার 
চেষ্টা করেন,_ইহা। তাহার নিকট অসহা বোধ হইল। হৃতরাং তিনি সুযোগ 
পাইলেই আমেরিকাবাদীর মন হইতে এ ধারণাটি অপন্থত করিবার চেষ্টা 
করিতেন ও তজ্জন্ত কন কখন তীক্ষ ক্লেষবাক্য প্রয়োগ করিতেও ক্ষান্ত 
'হইডেন না। একবার .মিনিয়াপোলিম নামক স্থানে বক্তৃতা কালে একজন 
ৃ ভাহাকে জিজ্ঞান৷ করেন হিন্দুরমনীরা সম্তানদিগুকে নদীগর্ভে স্তরের মুখে 
নিক্ষেপ ফরেন কিনা, স্বামিজ্জী তাহাতে, উত্তর দিয়াছিলেন “6৪ 72805, 


ত্য লাম 209 109 9৮ 1100 ০] 185৫ 07081). ৪০ ০0% 8881 ৮ 


( মহাশযা, ফ্কাই বটে, আমাকেও তাহারা বররূপে ফেলিয়া  দিয়ছিল, তারপর. 


আপনাদের বুরাগোজ (জানার তায় 'আমি বাচিয়া. উঠিয়াছি )। আর একবার রঃ 


তিনি বলিয়াছিলেন পআমি শষ কথা বলি রটে, তবে দে তোমাদের, ভালর. 
জ্ভ। দি এখানে: তোমাদের, মনযোগান কথা, বলিতে আমি নাই, সতা-. 


চি 


মহাঁসভার অধিবেশনাস্তে । 


কলঙ্ক রটনা করিতে পারিবে তাহার জন্ত নান! উপায় উদ্ভাবন করিতে 
'লাগিল। কিন্তু সহজে তাহার ছিদ্র ন! পাইয়। তাহার! অবৈধ ভাবে 
তাহাকে গালি দিতে ও তাহার সম্বন্ধে মিথ্য। কুৎসা]! রটনা করিতে 
লাগিল। কিন্তু তিনি তাহাদের কথায় ভ্রক্ষেপও করিলেন না। 
তাহারা কোনরূপে সুবিধা করিতে ন৷ পারিয়৷ এক গহিত উপায় 
অবলম্বন করিল। কতকগুলি সুন্দরী যুবতীকে তাহার ধর্মনষ্ট করিবার 
অভিপ্রায়ে তাহার নিকট প্রেরণ করিল এবং কৃতকার্ধ্য হইতে 
কথা৷ বলিতে আসিয়াছি। মনযোগান বা খেসামুদে কথা বল! আমার ব্যবসা 
নহে, তা বদি হইত তবে আমি এতদিনে নিউইয়র্ক সহরের 710. 4৮55৩ 


( একটি রাস্তার নাম) নামক স্থানে একটা নবরঙ্গের গীর্জা খুলিয়া! বসিতাম। 
তোমর! আমার সম্তানবৎ। আমি তোমাদের ভুলত্রাত্তি দেখাইয়া ভগবানের 


_দ্বিকে তোমাদ্দিগক লইয়া যাইতে চাই, সুতরাং সব সময় তোমাদ্দের প্রচলিত 


্ষ্টধর্ম ও সভ্যতার গুণগান করিতে পারিব ন1।৮ ডেট্রয়েটে স্বামিজী একদিন 
স্পষ্টই বলিয়াছিলেন * ₹1১9:9 15 5০০: 07711809,0165 ? 0679 15 01019 
2.01৮06 107 08903 09 00219 20 1019 391081) 8011)££19, 12 01019 
90778%8,0% 661006205 60 0986:05 2 পু5৪ 11025 ৯৮99 1916 ৮০-৫১, 
1706 ০910 270৮ ঠি)0 ৪, 96059 %/07979 $9 1985 719 1920. (তোমাদের 
মধ্যে শ্রীষ্টধর্ম কৈ? এই মারামারি কাটাকাটি ও প্রবল স্বার্থসংঘর্ষের মধ্যে 
যীশুর শ্বান কোথায়?) ্রীষ্টের আদর্শের এমন স্ন্দর ধারণা তিনি কেমন করিয়া 
করিলেন ভাবিয়া একজন সুবিখ্যাত ধর্মযাজক বিস্ময় প্রকাশ করিলে স্বামিজী 
বলিয়াছিলেন--৮* 705, 79৪89 8৪ 80 00191681116 গৈ 00979005 
7200181 1১9 6 071920%8]9 9100910 00009786200 10110 6:01 800. 
₹99৫115.% (কেন, শ্রষ্ট যে প্রাচ্য দেশের লোক ছিলেন! আমরাও সেই 
দেশের লোক | সুতরাং কভার ভাব যে ঠিক ঠিক ধর্তে পারব এতে আর 
'আশ্চধ্যের বিষয় কি?) 

| ৪৪৩ 

২৯ 


পারিলে তাহাদিগকে বিশেষ পুরস্কার দিবে এইরূপ অঙ্গীকার 


করিল। স্ত্রীলোকগুলি প্রথমে তাহার নিকট গিয়া নানাবিধ 
প্রলোভন-জাল বিস্তারের চেষ্টা করিল, কিন্তু তাহাতে সিন্ধমনোরথ 
ন! হইয়! ও তাহার অকৃত্রিম সাধুতা, শিশুস্ুলভ সরলত! ও পবিক্রতা 
সন্দর্শনে মুগ্ধ হইয়া তাহার নিকট সকল বৃত্তান্ত প্রকাশ করিয়া 
ফেলিল। বাস্তবিক তাহারা জীবনে কখনও এ প্রকার মোহপাশ, 
প্রলোভন ও পরীক্ষার মধ্যে কোন পুরুষকে এ ভাবে অটল, সংবত 
ও দৃঢ়ত্রত থাকিতে দেখে নাই, প্ররুত ধার্মিক যে কতদূর ইন্দ্রিয় 
দমন করিতে সমর্থ তাহাও তাহার! অবগত ছিল না। ক্ুতরাং 
স্বামিজীর চরিত্র-মহিমায় বিমুগ্ধ হইয়। তাহারা অবিলম্বে আত্মগ্লানিতে 


পূণ হইল। ধর্মমসম্প্রদায়তুক্ত কোন ব্যক্তি যে ঈর্য্যাচালিত হুইয়! ' 


এতদূর নীচতা৷ অবলম্বন করিতে পারেন ইহা সহসা বিশ্বাস করিতেই 
প্রবৃত্তি হয় না । কিন্তু পাঠক মনে রাখিবেন ঈর্ধ্যায় লোক অন্ধ হয়। 

১৮৯৪ সালের জানুয়ারী মাসে ভারতবর্ষের মিশনরীরাও অনেকে 
স্বামিজীকে তাহার স্বদেশবাসীর নিকট হীন প্রতিপন্ন করিরার 
মানসে তাহার সন্বদ্ধে, নানাবিধ কল্পিত কুৎসা রটনায় প্রবৃত্ত হয় 
ও আমেরিকায় কেহ তাহাকে শ্রাহ করিতেছেন! ইত্যাদি বলিয়! 
ন্তাহার উপর অযথা আক্রমণ করিতে থাকে । ভারতবর্ষ হইতে 
স্বামিজী যে সব চিঠিপত্র পাইতেন -তাহার মধ্যে একথানি পত্রে 
এ সংবাদ দেওয়া ছিল ও আমেব্রিকার কোন্‌ একথান! সংবাদপত্র 
তাহার ঘে নিন্দাবাদ প্রচার কাররাছি তাহার উল্লেখ রি 
স্বামিজী তছুত্তরে লিখিয়াছিলেন £-- 

“তোমাদের পত্র পাইয়াছি। আমি আর্য হইলাম যে আমার 

88৪ 


স্ 


মহাসভার অধিবেশনাস্তে । 


সম্বন্ধে অনেক. কথা ভারতে পৌছিয়াছে। “ইন্টিরিয়ার” পত্রিকার 
সমালোচনা সমুদয় আমেরিকাবাসীর ভাব বলিয়। বুঝিও না । এই 
পত্রিকাকে গ্রখানে কেহ চেনে না বলিলেই হয়, আর ইহাকে 
এখানকার লোকে “নীলনাসিক প্রেস্বিটিরিয়ন”দের কাগজ বলিয়া! 
ঠাক্টা করে । এরা খুব গোৌড়। সম্প্রদায়। অথচ নীলনাসিকগণ সকলেই 
যে অভদ্র তা নয়। সাধারণে যাহাকে আকাশে তুলিয়৷ দিতেছে, 
তাহাকে আক্রমণ করিয়া একটু নামজাহির করিবার উদ্দেশ্যেই 
এই পত্রিকা প্ররূপ লিখিয়াছিল। আমেরিকার জনসাধারণ (বিশেষতঃ 
পুরোহিতগণ) আমাকে খুব যত্ব করিতেছেন। এইরূপ কোন 
বড় লোককে গালাগালি দিয় অনেক পন্্রিক। যে খ্যাতনামা হইতে 
চায় এই কৌশল এখানকার কাহারও অবিদ্ধিত নাই সুতরাং 
ইহারা ওসর বড় গ্রাহথর মধ্যে আনে না। অব্ত ইহাতে ভারতী 
মিশনবীদের যে খুব সুবিধা হইবে তাহাতে সন্দেহ নাই, কিস্ত 
তাহাদিগকে বলিও-_দহে যাছুদী, চাহিয়া দেখ, ঈশ্বরের নিকট 
তোমাদের বিচারের দিন সমাগত 1” বাস্তবিক তাহার্দের প্রাচীন 
গৃহের ভিত্তিসমূহ এক্ষণে যায় যায় হইয়াছে; উহার! পাগলের মত 
বতই চীৎকার করুক না কেন, উহা। আর কিছুতেই টি'কিতেছে না। 
অবশ মিশনরীদের জন্ত আমার ছুঃখ হ্য়। প্রাচ্যদেশের লোকেরা 
দলে দলে এখানে আসাতে তাহাদের ভারতে গিয়া বড়মানুষী 
করিবার উপায় অনেক কমিরা আপিয়াছে। কিন্তু ইহাদিগের 
প্রধান প্রধান ধন্দমোপদেশকের মধ্যে একজনও আমার বিরোধী 
নহেন। যাহা হউক যখন পুফরিণীতে নামিয়াছি তখন শেষ পর্যাস্ত 
ভাল করিয়াই দেখিব।” 
৪৪৫ 


২. 


স্বামী বিবেকানন্দ । 

বাস্তবিক সাধারণ শ্রেণীর হীনচেতা খ্রীষটধন্্ প্রচারকেরা 
স্বামিজীর বিরুদ্ধে নানা কথ! রটনা করিতেছিল বলিয়৷ কেহ যেন 
মনে করিবেন নাঁ যে সমস্ত শ্রীষ্টীয় যাজক সম্প্রদায় তাহার বিরুদ্ধে 
দ্বগায়মান হইয়াছিলেন, বরং খুষ্টীয় সমাজের মধ্যে যে সকল 
চিন্তাশীল, মহামনা উচ্চান্তঃকরণ ব্যক্তি ছিলেন তাহার! প্রায় 
সকলেই এবং পুরোহিতশ্রেণীর মধ্যেও অধিকাংশ প্রধান ব। সত্য- 
নিষ্ঠ ব্যক্তি স্বামিজী এবং তাহার মতের অনুরাগী হইয়া উঠিয়! 
ছিলেন। তাহারা অনেক সময়ে পৃর্বোক্ত ইতর লোকদিগের 
ব্যবহার দর্শনে বিরক্ত হইয়! তাহাদের বিরুদ্ধে প্রকাশ্ত ভাবে সুংবাদ 
পত্রে লেখনী-চালনা করিবার জন্ত স্বামিজীকে অনুরোধ করিতেন। 
কিন্তু স্বামিজী বলিতেন “আমি কেন প্ররূপ করিতে যাইব ? 
নিজের স্বার্থ রক্ষার্থ কোন কথা বলা সন্াসীর কার্য নহে। তা 
ছাড়া সত্যকে কেহ গোপন করিতে পারিবে না । ঠিক জেনো 
সতা নিজেই নিজেকে প্রকাশ করিবে” ভক্ত ও গুণগ্রাহী বন্ধু- 
দিগকে এই সকল ব্যাপার লইয়া ক্রোধ প্রকাশ করিতে দেখিলে 
কখন কখন বলিতেন “ক্রোধ করিতেছেন কেন? নিন্দক ও 
নিন্দিত, প্রশংসক ও প্রশংসিতের মধ্যে কি কোন ভেদ আছে ? 

এই সময়ে স্বামিজীর পরিশ্রমও খুব গুরুতর হুইতেছিল। 
ওখানকার একটা [.০০0৮:6 030158.8 +₹€বস্তৃতা কোম্পানী) তাহাকে 
সমস্ত আমেরিকাময় ঘুরিয়া ঘুরিয়া বক্তৃত দিবার জন্ত আহ্বান 
করিয়াছিল। সাধারণতঃ ধাহার! উৎকৃষ্ট 'বস্তা ও বক্তৃতা দ্বারা 
জনসাধারণকে আকৃষ্ট করিতে সমর্থ 'বলিয়! বিবেচিত হন তাহা- 
দিগকেই এই কর্মে নিযুক্ত কর! হয়। স্বামিজীকেও তাহার! এই 

8৪৬ | 


মহাসভার অধিবেশনাস্তে । 


জন্ত আপনাদিগের কার্যে নিধুক্ত করিতে চাহিল। তিনি দেখিলেন 
ইহা নিতান্ত মন্দ নহে। কিছু অর্থ পাইলে তাহার নিজেরও স্থবিধা 
হইবে, চাই কি, উহা হইতে তিনি ভারতে ধর্ম ও জনসাধারণের 
হিতকর অনুষ্ঠানেও অর্থ-সাহায্য করিতে পারিবেন, সঙ্গে সঙ্গে 
আমেরিকাবাসী নরনারীর সহিত পরিচিত হইয়া তাহাদিগের মন 
হইতে ভারতবর্ষ সংক্রান্ত ভ্রান্ত ধারণাগুলির উচ্ছেঘপুর্র্বক যথার্থ সত্য 
ধারণ। প্রতিষ্ঠার সক্ষম হইবেন। সুতরাং তিনি উক্ত কোম্পানীর 
প্রস্তাবে. সম্মত হইয়া আমেরিকার চতুর্দিকে নানাবিষয়ে বক্তৃতা দিতে 
আরক্তু করিলেন, যথা 41701 2110 115 ৬০102? (ভারতের 
নারীজাতি ), €[016 10791)0918 2100. 01151017501 1109 
[10 005' (হিন্দুদিগের আচার পদ্ধতি), 15 10019. ৪. 19910181719 
0011117% ?” ৰ (ভারত কি অজ্ঞানাচ্ছন্নদেশ?) ইত্যাদি। এই 
সকল বক্তৃতা দিবার জন্য তাহাকে আমেরিকার পূর্ব ও মধ্যপশ্চিম 
প্রদেশের প্রত্যেক বৃহৎ ও প্রধান প্রধান নগরে যাইতে হইয়াছিল। 
এইবূপে তিনি চিকাগে, আইওয়া সিটি, ভিসময়েনিস্‌, সেপ্টলুই, 
ইণ্ডিয়ান! পোলিস্‌, মিনিয়াপোলিস, ডেট্রয়েট, হার্টফোর্ড, বাফেলো, 
বোষ্টন, কেন্বিজ, বাণ্টিমোর, ওয়াশিংটন, ক্রকলিন, এবং নিউইয়র্ক 
ভ্রমণ করিলেন। ছুঃখের ব্ষয় এই সকল বক্তৃতা ও ভ্রমণের সবিশেষ 
বৃতাস্ত এক্ষণে তুপ্প্রাপা | মাঝে মাঝে 1)91107 169 07655 বা 
ত্রব্ূপ ছুই চারি খানা প্রসিদ্ধ সংবাদপত্রে তাহার দুই চারিটা 
উপদেশ বা বক্তৃতার সারাংশ ও ব্যক্তিগত ভাবে তাহার সম্বন্ধে হন্দর 
সুনার বর্ণন! দেখিতে পাওয়া যায়। কিন্তু তাহার অধিক আর কিছু 
পাওয়৷ যায় না । তবে এই সকল বন্তৃত৷ দ্বারা তিনি যে আমেরিকা- 
৪৪৭. 


স্বামী বিবেকানন্দ । 
বাসিদের মন হইতে ভারতবর্ষ বর্ধবের দেশ, উহার ধর্ম অতি 
অকিঞ্চিংকর এবং উহার অধিবাসীর' দারুণ অসভ্য এই সকল 
মিথ্যা সংস্কার দুর করিয়া তৎপরিবর্তে প্রাচ্দেশ, ভারতবর্ধ ও 
হিন্দুধন্ঘ্ম সম্বন্ধে সম্পূর্ণ নূতন ও যথার্থ ধারণা স্থাপন করিত্তে বহুল 
পরিমাণে সমর্থ হইয়াছিলেন সে বিষয়ে আর কোন সন্দেহ নাউ । 

ঠিক কোন্‌ সময়ে তিনি যে এই সকল বক্তৃতা দিবার জন্য 
পধ্যটন আরম্ভ করিয়াছিলেন তাহা এক্ষণে নির্ণয় করা স্বকঠিন, 
তবে বোধ হয় ১৮৯৪ সালের প্রারন্তে । কারণ এই সময়েই তিনি 
একবার লিখিয়াছিলেন “আমি ক্রমাগত চকীর মত ঘঘুরিয়া 
বেড়াইতেছি”। তাহার পর্য্যটনাবসরের অধিকাংশকাল চিকাগোর 
ভার্জ, ভব্রিউ, হেল সাহেবের বাটিতে যাপিত হইত, কারণ এই 
পরিবারের সকলেই তাহার প্রতি বিশেষ শ্রদ্ধা ও অনুরাগ প্রদর্শন 
করিতেন । 

কিন্ত এই প্রচার কার্য সকল সময় ভাল লাগিত না । এক ত 
ওদেশে কোন্‌ সময়ে কিরূপ কাপড় উপযোগী তাহ। না জানার 
দরুণ শীতের সময় গ্রীষ্মের. পোষাক পরিয়া লীতে কষ্ট পাইতেন, 
তাহার উপর শ্রোতাদিগের ভারতবর্ষ সংক্রান্ত জ্ঞানের একাস্ত 
অভাব ও মুঢ়বৎ প্রশ্ট্ের উপর প্রশ্নের উত্তর দিতে দিতে মাঝে 
মাঝে বিরক্তি ধরিয়া যাইত । সত্য-বটে; অনেক সময়ে ধন্মাচার্য্যগণ 
তাহাকে নিজ নিজ উপাসনাগারে লইয়া গিন্না বন্তৃত৷ দিবার জন্ক 
অনুরোধ করিতেন এবং তিনি যেখানেই যাঁইতেন সেইখানে লোকের 
উৎসাহের সীমা! থাকিত মা, তথার্পি অসংখ্য লোকের অজ্ঞতা দূর 
করা৷ বড় কম পরিশ্রম ও সহিষ্ণতার কর্ম নহে। তিনি দেখিলেন 

88৮ 


মহাসভার অধিবেশনাস্তে ৷ 


'লোকগুল। তারত সম্বন্ধে ঘোর অজ্ঞ, আর যতকিঞ্চিৎ যাহ জানে 
'তাহাও ভ্রমপূর্ণ। তিনি কখনও পূর্ব হইতে প্রস্তুত করিয়৷ বক্তৃতা 
দিতেন না, সভায় উপস্থিত হইয়া! যাহা বলিবার ইচ্ছা . হইত 
'বলিতেন। অনেক সময় এরূপ হইত-_হয়ঠ বক্তৃতা বেশ 
জমিয়াছে, তিনিও প্রাণের আবেগে অনর্গল বলিয়া ফাইতেছেন, 
এমন সময় হঠাৎ একজন এমন একটা ুচছ প্রশ্ন উত্থাপন করিল 
যে সব মাটী হইবার যোগাড় । হয় তখন বক্ততাক্রোত থামাইতে 
হয়, না হয় তাহার প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করিতে হয়। কেন 
কেহ আবার ত্তাহার কথা শুনিতে চাহিত না, প্রতিবাদ করিত, 
তখন তাহাকে বাধ্য হইয়। তর্কষুদ্ধে প্রবৃত্ত হইতে হইত। আর 
একবার তর্কযুদ্ধে অবতীর্ণ হইলে তাহার বেগধারণ কর! কাহারও 
পক্ষে সহজ হইত ন!। তাহার, প্রবল মানসিক শক্তি ও ক্ষুরধার 
বিদ্রোপের নিকট সকলকে নিরুত্তর হইতে হইত । এ সম্বন্ধে [0৪ 
5189 1২621591 লিখিয়াছেন *--- 


£130 9৪ (0 0)9 1091) 00 0000100% (0 00]0009 00৪ 
00191 02 1815 0%/0 £00100 2120 0080 চা95 11016 01767 21] 
715 11 1১0 10160 1 26 211.1715 16001163 02206 11100 7951)658 
96118000106 ৪0 016 90009900৩ 009950107591 3 99 
9106 11002160 010 008 100121015 50101106 10061160109] 19006, 
7116 01101705 011)15 10170) 50 5810016 200 50101111190 
50 %7811-560190 00 90 ০11-081760 50176017765 0222190 
1019 15621619) 00৮ 1099 2151279 2, 0005 11166755008 5000, 
15512102802 830 1015 02055 00180 2, [91909 10) 006 06575 
0 2] 00৩ 00115022385 ও 


৪৪৯ 


স্বামী বিবেকানন্দ । 


ভাবার্থ £--ষদ্দি কোন ব্যক্তি শ্বামিজীর যুক্তিতর্কের প্রতিবাদ 
করিতে অগ্রসর হইত তাহা হইলে তাহার সর্বনাশ। তাহার 
উত্তরগুলি যেন বিদ্যচ্চমকের ন্তায় ঝলসাইয়া৷ উঠিত আর সেই 
দুঃসাহসিক তার্কিক তাহার শাণিত বুদ্ধিফলকে বিদ্ধ হইয়া ক্ষত' 
বিক্ষত হইত। তাহার জ্ঞান-সস্তার-পূর্ণ, সুশিক্ষিত মনের ক্রিয়া 
সকল এত ু্ম ও প্রথর যে সহজেই শ্রোতৃবুন্দের বিশ্বময় উৎপাদন 
করে, কিন্তু এরূপ মনের গতি অনুধাবন করা বড়ই শ্রীতিপ্রদ। 
বাস্তবিক বিবেকানন্দ ও তাহার প্রতিপাগ্ভ মত সকল খুষ্টনিষ্ঠের 
হৃদয় অধিকার করিয়াছে । 

যাহ! হউক অসহা বিরক্তি সত্বেও স্বামিজী, ইভা দ্বারা তাহার 
প্রকৃত উদ্দেগ্ত সিদ্ধির পথ প্রস্তুত হইতেছে দেখিয়া, অতিশয় 
সহিষুটতার সহিত কার্য করিতে লাগিলেন, এবং সব সময়ে তিনি 
যে সাধারণ ও লৌকিক বিষয়েই বক্তৃতা দিতেন তান্া নহে, মাঝে 
মাঝে ধর্ম দর্শনাদি বিষয়ক উপদেশ দিতেও ছাঁড়িতেন না, কিন্ত 
ক্রমশঃ আর একটি কারণে তিনি প্র কার্য্ের উপর সম্পূর্ণ বীতশ্রদ্ধ 
হইলেন। তিনি দেখিলেন. বন্তৃতা-কোম্পানীর অধ্যক্ষেরা তাহার 
সাহায্যে নিজেদের কার্ধা উদ্ধার করিয়৷ লইতেছেন, অথচ তাহার 
উপযুক্ত পারিশ্রমিক প্রদান করিতে পরাজুখ। প্রথম প্রথম স্তাহার! 
তাহাকে হস্তগত করিবার অভিপ্রায়ে ত্রান্থার এক একটি বক্তৃতার 
জন্য ৯০৪ ডলার অর্থাৎ প্রায় ২৭০০২ টাকা দিয়াছিলেন, কিন্তু . 
তার পর ক্রমশঃ এ টাকার পরিমাণ হাঁস হইতে লাগিল। শেষে 
এমন হইল যে একদিন একটি বক্তৃতায় এক ঘণ্টার মধ্যে তান্থার 
২৫০০ ডলার অর্থাৎ ৭৫০০২ টাকা উপার্জন করিয়া প্বামিজীকে 

৪৫৬ . 


মহাসভার অধিবেশনাস্তে ॥ 


মাত্র ২০০ ডলার বা ৬*০২ দিলেন, ইহাতে স্বামিজী অত্যন্ত বিরক্ত 
হইয়া গেলেন। তিনি তাহাদের জন্ত মুখ দিয়! রক্ত তুলিয়া 
পরিশ্রম করিবেন, অথচ তাহারা তাহাকে যলামান। কিছু দিয়া 
যেন কৃতার্থ করিতে চায়, ইহা তাহার ভাল লাগিল না। আর 
বাস্তবিক এরূপ করিবার কোন সঙ্গত হেতুও ছিল না, কারণ 
শ্রোতৃবর্গের সংখা। উত্তরোত্তর বুদ্ধি প্রাপ্ত হইতেছিল এবং সঙ্গে 
সঙ্গে তাহাদের উপর তাহার প্রভাবও দিন দিন বাড়িতেছিল। 
যাহা হউক এই সকল কারণে ও পয়স। লইয়! বক্তৃতা দেওয়৷ 
জস্টুচিত বিবেচনায় কিছুকাল পরে স্বামিজী উক্ত কোম্পানীর 
সহিত সকল সম্বন্ধ বিচ্ছিন্ন করিলেন। ইহাতে অবশ্ত তাহার 
যথেষ্ট আর্থিক ক্ষতি হইল, কিন্তু তিনি তাহা গ্রান্থ করিলেন না । 
উপরৌক্ত প্রকারে ভ্রমণ করিয়। বক্তৃতা দিবার সময়ে তিনি 
আমেরিকানদিগের চরিত্রের একটি প্রধান গুণ লক্ষ্য করিবার 
স্থযোগ পাইয়াছিলেন-_সেটি হইতেছে তাহাদের সত্যান্ধরাগ |, 
অবগ্ত সেই সঙ্গে ইহাও দেখিয়াছিলেন যে পাশ্চাতা সভ্যতার মুল- 
মন্ত্র অর্থ উপার্জন, পাশ্চাতযজাতি মাত্রেই অতিশয় অর্থগৃধ্, ৷ কিন্ত 
এতৎসত্বেও উহার সত্যান্থুরাগী, এবং এই অন্ুরাগের স্থযোগ 
গ্রহণ করিয়া! এক শ্রেণীর ভও্ডজ্ঞানী শিক্ষাদ্দানছলে জন-সাধারণকে 
প্রবঞ্ধন। করিয়া বিলক্ষণ অর্থোপার্জন করিয়া থাকে । স্বামিজী 
পর্যটন করিতে করিতে এইন্ূপ একদল লোকের সংস্পর্শে আসিয়!- 
ছিলেন। তাহার! তাহাকে আপনাদিগের দলতৃক্ত করিবার জন্য 
বিবিধপ্রকার চেষ্টা করিয়াছিল, কিন্তু তিনি দ্বণার সহিত তাহা- 
দ্িগের সকল প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছিলেন। এই ঘটনার 
৪৫১ 


'পর হইতে তাহার সন্কল্প হইল যে তিনি ওদেশে প্রকৃত অধ্যাত্ম- 
তন্ধ প্রচারের জন্ত প্রাণপাত করিবেন, কিন্তু তাহার জন্ত এক 
_ কুর্দকও কাহারও নিকট গ্রহণ করিবেন না। 

০&এই নকল কার্যের অবকাশে তিনি আমেরিকার অনেক বিশ্ব- 
রিস্ভালয়, মিউজিয়ম, চিত্রশালা, কারথানা ও অন্থান্ত দ্রষ্টবা স্থান- 
“” সন্তৃহ দর্শন করিতেন ও তাহাদের শিল্প বাঁণিজ্যাদি বিস্তারের উপায় 
ূ ও প্রণালী সমূহ বিশেষ মনোযোগ সহকারে আলোচনা করিতেন। 
বস্বতঃ তিনি পরিশ্রমনিরত ছাত্রের স্তায় আমেরিকার সামাজিক 
* জীবন পুণ্থান্ুপুঙ্থরূপে পর্ধাবেক্ষণ করিয়াছিলেন এবং প্রত্যহ প্রত্যেক 
“পর্ষিয় হইতে কিছু না কিছু শিক্ষা করিতেন। বাহার! তাহার 
. সহিত মদদাপর্বদ্ী মিশিতেন, তাহারা বলেন +[0 106 10) 101) 
725 117 15617 21 800021010 (তাহার কাছে থাকিলে বন্থ 
বিষয় শিক্ষা কর! যাইত )। 

| স্ত্রীলোকের আমেরিকার সর্বময়ী কর্তী। ম্বামিজী ওখানে বন্ধ 
ুীবোকের সহিত পরিচিত হইয়াছিলেন, তাহ! হইতে তাহার 
ধারা হইয়াছিল যে নারীজাতিকে শিক্ষিত না করিলে কোন 
ফেশের্তি হইতে পারে না। তিনি এক স্থানে লিখিয়াছেন-_ 
ইহাদের রমলীগণ সকল স্তানের রমণীগণ অপেক্ষ। উন্নত । আবার, 
সাধারণতঃ, আমেরিকান নারী, আমেরিকান পুরুষ অপেক্ষা অধিক 
শিক্ষিত .ও£উন্নত। পুরুষখুল! অর্থের জন্য সমুদয় জীবনটাকে 
জাল শৃঙ্ঘলে ক্লাবন্ধ রাখে, আর স্ত্রীলোকের! সাবকাঁশ পাইয়া 
আপনাদের উন্নতির চেষ্টা করে।” ইহাদের সহিত ভারতের 
লি বীনা | নাযীকুরের টস করিয়। তিনি বড়ই বেদনা অন্ত্ভব 

্‌ ৪৫২ 





মহাসভার অধিবেশনাস্তে । 


করিতেন। ১৮৯৩ সালের ডিসেম্বর মাসে হরিপদ মিত্র মহাশয়কে 
তিনি যে পত্র লেখেন তাহাতে লিখিয়াছিলেন £-_ 

"এদেশে দারিপ্র্য নাই বলিলেই হয় ও এদেশের স্ত্রীদের মত 
স্ত্রী কোথাও দেখি নাই। সৎপুরুষ আমাদের দেশেও অনেক, 
কিন্তু এদেশের মেয়েদের মত মেয়ে, বড়ই কম। “যা শ্রীঃ স্বয়ং 
স্থকৃতিনাং ভবনেষু* (যে দেবী স্বয়ং স্থকৃতি-পুরুষের গৃহে বিরাজ 
করেন), একথ! বড়ই সত্য। এদেশের তুষার যেমন ধবল, 
তেমনি হাজার হাজার মেয়ে দেখছি । আর এরা কেমন 
স্লাধীন ! সকল কার্ধ্য এরাই করে। স্কুল কলেজ মেয়েতে ভর1। 
আমাদের পৌঁড়াদেশে মেয়েছেলের পথ চল্বার যো নাই। আর 
এদের কত দয়া ! যতদিন এখানে এসেছি, এদের মেয়েরা বাড়ীতে 
স্থান দিচ্ছে, খেতে দিচ্ছে--লেকচার দেবার সব বন্দোবস্ত করে, 
সঙ্গে করে বাজারে নিয়ে যায়, কি না করে বলিতে পারি না। 
শত শত জন্ম এদের সেবা করিলেও এদের খপমুক্ত হব ন1। 

“বাবাজি, শান্ত শবের অর্থ জান ? শাক্ত মানে মদ ভাজ নয়» 
যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং 
সমগ্র স্ত্রীজাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন তিনিই প্রকৃত 
শাক্ত। এরা তাই দেখে । এবং মন্থু মহারাজ যে বলেছেন ত্র 
নারধ্যস্ত নন্দ্যস্তে নন্বস্তে তত্র দেবতাঃ, অর্থাৎ যেখানে স্ত্রীলোকের! সুখী 
সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকপা-_-এখানে ঠিক তাই, আর 
তাই এরা এত সুখী, বিদ্বান্‌, স্বাধীন ও উদ্ভোগী। আর আমর! 
স্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি__তঁর' ফল, আমরা 
পণ্ত, দাস, উদ্ভমহীন, জরিত্র 1.-...:৮ আর এক স্থানে লিখিতেছেন-_ 

৪8৫৩ 


স্বামী বিবেকানন্দ । 


“আর এদের মেয়েরা কি পবিভ্র! ২৫ বৎসর ৩০ বৎসরের কমে 
কারুর বিবাহ হয়না, আর আকাশের পক্ষীর স্তায় শ্বাধীন। 
বাজার, হাট, রোজকার, দোকান, কলেজ, অধ্যাপনা সব কাজ 
করে, অথচ মনে একটুও দাগ নেই । যাদের পয়সা আছে তার! 
আবার দিনরাত গরীবদের উপকারে ব্যস্ত। আর আমরা কি 
করি ?-_না, আমার মেয়ের ১১ বৎসরে বে ন। হলে খারাপ হয়ে, 
যাবে! আমর। কি মানুষ বাবাজী? মনু বলেছেন “কন্তাপেব্যং 
পালনীয়া শিক্ষনীয়াতিযত্বতঃ', ছেলেদের যেমন ৩৭ বৎসর পধ্যস্ত 
্রহ্মচ্য্য রক্ষা করে বিদ্যালাভ কর্তে হবে, তেমনি মেয়েদেরও, 
করতে হবে, কিন্ত আমরা কি করছি ?-_ তোমাদের মেয়েদের উন্নত 
করিতে পার? তবে আশা আছে। নতুব! পশু জন্ম ঘুচিবে না 

দেখিয়া শুনিয়া তাহার ধারণ। হইয়াছিল যে ধর্ম বিষয়ে 
আমেরিকানরা আমাদিগের অপেক্ষা অনেক হীন কিন্তু সমাজ- 
সম্বন্ধে উহ্থারা অনেক অগ্রগামী । সুতরাং তিনি স্থির করিলেন, 
“ইহাদের দামাজিক ভাব আমর! গ্রহণ করিব আর ইহাদিগকে 
আমাদের অদ্ভূত ধর্ম শিক্ষা দ্িব।” 

আমেরিকায় থাকিতে ওদেশের শিষ্টাচারের নিয়মাবলী পালন 
করিতে তিনি সর্বদা চেষ্টিত হইতেন। এ বিষয়েও প্রাচ্য ও 
পাশ্চাতোর আদর্শে বহু প্রভেদ। কিন্তু তিনি ওদেশীয় নিয়মকা গন 
রক্ষণ করিয়া চল! আবশ্ঠক মনে করিতেন। আবার সময়ে সময়ে 
সন্দেহ হইলে বালকের ন্তায় সরলভাবে গৃহস্বামী বা গৃহস্বামিনীকে 
জিজ্ঞাস করিতেন “কোন্ট। ঠিক? যেমন সিঁড়িতে উঠিবার বা! 
নামিবার সময় কাহার আগে যাওয়! উচিত? স্ত্রীলোকের না 

রর 8৫৪. 


মহাসভার অধিবেশনাস্তে। 


পুরুধের? কিন্তু তিনি যেখানেই যাইতেন কেহ তাহার ক্রটি বা 
দোষ ধরিত না, তাহার সম্বদ্ধে নিয়ম ছিল তিনি কোন!সামাজিক 
রীতিনীতির বাধ্য নহেন। সর্বত্রই গৃহস্বামী তাহাকে অবাধ স্বাধীনতা 
প্রদান করিতেন । 

কিন্তু এত ছুটাছুটি, দৌড়াদৌড়ি ও কাজকর্থের মধ্যেও স্বামিজী 
আপনার প্রকৃতিগত ধ্যানধারণার ভাব হারান নাই। সময়ে সময়ে 
তিনি আত্মভাবে তন্ময় হইয়। সম্পূর্ণ বাহৃজ্ঞানশূন্ত হইতেন। 
অনেক দিন এমন ঘটিত ষে ট্রামে উঠিয়াছেন, ট্রামথান। ছুই তিনবার 
গন্তবস্থানে, যাতায়াত করিল, কিন্তু তথাপি তাহার খেয়াল নাই | 
অবশেষে কণ্ডাকটার আসিয়া! যখন ভাড়ার তাগাদা করিত তখন 
তিনি লজ্জিত হইয়া পড়িতেন ও ভবিষ্যতে যাহাতে গ্রন্প ঘটন! 
পুনরায় না 'ঘটে তজ্জন্ত সতর্ক থাকিতে চেষ্টা! করিতেন । 


৪৫৫ 


গর্য্যউন্ন ও প্রক্তাল্প | 

বন্তৃতা-কোম্পানীর কার্য্য উপলক্ষে পধ্যটনকালে স্বামিজীর 
সহিত যে বনু গণ্যমান্ত ব্যক্তির আলাপ পরিচয় হইয়াছিল তাহা 
বলাই বানুল্য। ইহাদের মধ্যে বিখ্যাত অজ্তেয়বাদী ও বক্তা! * 
মিঃ রবার্ট ইঙ্গারসোলের (1116975011 ) নাম উল্লেখযোগ্য । ইহার 
সহিত শ্বামিজীর ধর্মদর্শনাদি বিষয়ে অনেক আলোচনা ও বাদানুবাদ 
হইত। ইংগারসোল তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন যেন 
তিনি অত স্পষ্ট ভাষায় মনের কথ প্রকাশ না করেন-_ বিশেষত; 
নৃতন কিছু গ্রচার করিবার সময়, বা ওদেশের লোকের রীতিনীতি 
ও জীবনযাত্রা-গ্রণালীর কোনরূপ সমালোচনা করিবার সময়। 
স্বামিজী ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন "আপনি 
যদি চল্লিশ বৎসর পূর্বে এদেশে এইরূপ প্রচার করিতে আসিতেন, 
তবে ইহারা আপনাকে ফ্াসীতে লট্‌্কাইত বা পুড়াইয়্া মারিত। 
এমন কি, কিছুদিন পূর্ব্বে আসিলেও, আপনাকে ইট মেরে মাথ৷ 
ভেঙ্গে গ্রাম থেকে বার কোরে দিত ।” স্বামিজী শুনিয়। আশ্চর্য্য 
হইলেন। বাস্তবিক আমেরিকার লোকের! যে কোন সময়ে অত 
সনধীর্ণন্বাদয় বা ধর্মান্ধ ছিল ইহা! তাহার কিছুতেই বিশ্বাস হইল না। 
ইংগারসোলকেও তিনি সে কথ! খুলিয়া বলিলেন। তবে ইংগার- 
সোল ও তাহার মধ্যে বিস্তর প্রভেদ ছিল। ইংগারসোল কোন 


* ্বামিজী এক পত্রে লিখিয়াছিলেন “মং ইংগারসোল এই দেখের 
সর্ধ্যাপেক্ষ। প্রসিদ্ধ বত । ইনি প্রতি বজ তায় ৫ হইতে ৬** ডলার পরাস্ত 
পাইয়া থাকেন।' 

| ৪6৫৬ 


৮৪৯২ 


ধর্মই মানিতেন না, একরূপ নাস্তিক ছিলেন বলিলেইর 

স্বামিজী ধর্ম ও ঈশ্বর মানিতেন, এবং যদিও তাহার প্রচারিত রে 
আমেরিকাবাসীদের নিকট নৃতন বলিয়া বোধ হইত, তথাপি তিনি 
কোন ধর্মের বিরোধী ছিলেন না, বরং খু ও খুটমাতা মেরীর | 
বিশেষ অনুরাগী ছিলেন। স্থৃতরাং ইংগারসোলের যতটা ভয়ের 
কারণ ছিল, স্বামিজীর ততটা! ছিল না । এই ছুইজন প্রসন্ধ ব্যক্তির 
. মধ্যে মতের কিন্নুপ পার্থক্য ছিল শ্বামিজী-কথিত একটা ক্ষু 
কাহিনা হইতে তাহা! টের পাওয়া যায়। ম্বামিজী বলিতেন 
“ইংগারসোল একপময়ে আমায় বলিয়াছিলেন “আমি এই জগৎটা 
যথাসম্ভব তোগ করিবার পক্ষে) লেবুট1! নিংড়ে, যতপার রস বার 
কোরে নাও, কারণ এই জগৎটার অস্তিত্বই আমাদিগের নিকট, 
নিশ্চিত, এছাড়া আর সব অনিশ্চিত । তাহাতে আমি উত্তর 
দিয়াছিলাম “আপনি যে উপায়ে নেবু নিংড়াবার কথ! বল্চেন, আমি 
তার চেয়ে ছেরে ভাল উপায় জানি, আর তাতে কোরে বেশী 
রসও পাই। আমি জানি আমার মৃত্যু নেই, ভাই রস নিংড়ে, 
নেবার জন্ত তাড়ানুড়ো করি না। আমি জানি তয়ের কোন 
কারণ নেই, স্তরাং বেশ ধীরে সুন্থে মজা ক'রে নিংড়াচ্ছি। 
কাহারও প্রতি আমার কোন কর্তব্য নেই, স্ত্রী-পুত্র, বিষয়-সম্পত্িরও 
ধার ধারি না, ন্থৃতরাং আমি জগতের সব নরনারীকে ভালবাস্তে 
পায়ি। আমার নিকট সকলেই গ্রীতগবানের স্বরূপ | মানুষ: 
শ্ীভগবান্‌ বোধে ভালবাস্তে পাল্পে কতটা সুখ হয় ভাবুন, আঁ 
এই ভাবে  নেবুটা- নিংড়ান দেখি, তাতে হাজারগণ বেশীর রদ 
পাবেন--এক হাহিঃ বাদ যাবে না ।” "| 

৪৫৭ 


স্বামী বিবেকানন্দ। 


ইংগারসোলের মত ব্যক্তির সহিত উপরোক্ত ভাবে কথাবার্ত 
কহাতে বেশ বুঝা যায় আমেরিকার শিক্ষিত সমাজে স্বামিজীর 
কিরূপ স্বাধীনতা ও প্রসার প্রতিপত্তি হইয়াছিল। শুধু যে হুজুক- 
ওয়াল! সৌথীন ধনীরা তাহাকে লইয়া হৈ চৈ করিতেছিলেন ঝা 
আকাশে তুলিতেছিলেন তাহ! নহে, ওদেশের প্রসিদ্ধ প্রসিদ্ধ বিদ্বান 
ও মনম্বী ব্যক্কিবর্ণও তাহার গুণগ্রামে মুগ্ধ হইয়াছিলেন এবং তাহার 
মুখনিঃহ্ত বাক্য গুনিবার জন্য লালায়িত হইতেন। অনেকে 
প্রকাশা সভায় বঝ লোকের বাটীতে তাহার বক্তৃতা বা কথোপ- 
কথন শ্রবণ করিয়। ন্ট হইত না, তাহার বাসস্থানে পর্যযস্ত আসিয়া 
উপস্থিত হইত । ১ 

একবার পশ্চিমদ্িকৃকার একটি সহরে বক্তৃতা দিতে গিয়া 
স্বামিজী মহা শঙ্কটে পড়িয়াছিলেন। তাহার সন্নিকটে কতকগুলি 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবক কৃষি ও গবাদদি-পণ্ড-পালন কার্য্য 
অবলম্বন পূর্বক বাস করিতেন। তাহার! উক্ত সহরে শ্বামিজীর 
+সুখে ভারতীয় দর্শনের উপদেশ গ্রহণ করিয়া, ধাহার তত্বলাভ 
হইয়াছে তিনি কোন পার্থিব অবস্থায় বিচলিত হন না, এইব্প 
বাক্য শুনিয়া তাহাকে পরীক্ষ/ করিবার মানসে নিজেদের গ্রামে 
বক্তৃতা করিবার জন্য একদিন আহ্বান করিল এবং তিনি আগমন 
করিলে একটি পিপা উপ্টাইয়৷ তাহার -উপর ীড়াইয়। বন্তৃত। 
দিবার জন্ত তাহাকে বলিল। স্বামিজী বক্তৃত। দিতে আরম্ত 
করিয়া শীগ্রই আপন ভাবে তন্ময় হইয়! গেলেন। সহসা তাহার 
কানের কাছ দিয়া শে! শে! করিয়া. কতগুলি বন্দুকের গুলি 
চুটিল। কিন্ত তিনি সেদিকে দৃকৃপাঁত না৷ করিয়া অবিচলিত 


৪৫৮ 


পর্ধ্যটন ও প্রচার । 
ভাবে আপনার বক্তব্য. বিষয় বলিয়া যাইতে লাগিলেন। বতুতা 
শেষ হুইপ্লে গোপালকেরা তীহার সঈমীপবর্তী হইয়া মহাকলরব 
করিতে লাগিল ও তাহাকে “৪ 7181; ৪০০৭ £9110* (বহৎ আচ্ছা 
লোক ) বলিয়। হর্ষ গ্রকাঁশ করিতে লাগিল । শ্বামিজী যদি সেদিন 
বিন্দুমাত্র ভীতিচিহ্ন প্রদর্শন করিতেন তাহা হইলে তাহারা তাহাকে 
16179610901 ( কাপুরুষ ) বলিয়! তিরস্কার করিত। 
স্বামিজীর অনৃষ্টে এইরূপ নানাবিধ বিড়ম্বনাভোগ হইয়াছিল 
একটি ঘটনা তিনি প্রায়ই কৌতুকচ্ছলে বর্ণনা কুরিতেন। তাহা 
এখানে উল্লেখ করিব। সে সময়টা তিনি ভারী পরিশ্রম করিতেছিলেন 
একটি গ্লযাড্টোন ব্যাগমাত্র সম্বল লইয়া ব্যস্তসমন্তভাবে, আজ . 
এখানে, কাল সেখানে, বন্তৃতা দিবার জন্থ ছুটাছুটি করিতেছিলেন। 
সময়ে সময়ে দ্রিন ছুই তিনটা বক্তৃতাঁও দিতে হইত । এই ভাবে, 
একদিন মধ্য-পশ্চিম রাঁজ্যের অন্তর্গত একটি ক্ষুদ্র সহর়ে বক্তৃতা 
দিতে উপস্থিত হইয়াছেন । কিন্তু তখন অতিরিক্ত পরিশ্রমে তাঁহার. 
সর্বশরীর অবসন্ন হইয়া পড়িয়াছে। অভ্র্থনা-সমিতির সেক্রেটারী 
বিশ্রামের জন্য ত্বাহাকে একটি ক্ষুত্র অন্ধকারময় কক্ষ রেখাইয়া 
দিলেন। “ভিন: যেমন তাহার মধো প্রবেশ করিয়! আরাম কেছা- 
রায় বসিতে দিয়াছেন অমনি সেটা মাঝখান হইতে খসিয়া গিয়া 
এমনি ..বেখাপ্লা গোছের হইয়। দীড়াইল যে তাহার সর্বশরীর 
ভিতরে ঢুকিয গেল, তিনি বহু চেষ্টা করিয়াও আপনাকে সে অবস্থা 
হইতে যুক্ত করিতে পারিলেন না। বরং যত, বে চেষ্টা করিতে 
লাগিলেন, ততই চেয়ারভাঙ্গা, পোষাক ছো'ড়া ও অঙ্গ প্রতাব ক্ষত. 
বিক্ষত হইবার আপক্কা গুরুতর হয় ধানে লাগিল . অগত্যা 
নার, ৭ 


স্বামী বিবৈকানন্দ। 

তিনি সেই অন্বস্তিকর অবস্থায় বহুক্ষণ পড়িয়৷ রছিলেন__নড়িতেও 
পারেন না, চড়িতেও পারেন ন1। অবশেষে সেক্রেটারী মহোদয় 
যখন তাহাকে সঙ্গে করিয়া ব্তৃভামঞ্েে লইয়! যাইবার জন্ত উপস্থিত 
হইয়া বলিলেন 'স্বামিজী আনুন, শ্রোতগণ আপনার জন্ত অপেক্ষা 
করিতেছেন”, তখন তিনি ঈষৎ উচ্চকণ্ঠে বলিলেন “আমার বোধ হয় 
আপনি যদি আমায় আমার বর্তমান শোচনীয় অবস্থা থেকে উদ্ধার 
না করেন তাহ'লে শ্রোতাগণকে বরাবরই পীূপ অপেক্ষা করিতে 
হইবে। এই কথ শুনিয়া সেক্রেটারী দৌড়াইয়। আসিয়া ত্তাহাকে 
টানিয়৷ বাহির করিলেন। তারপর খুব একচোট হাসি হইল। 
স্বামিজী এমন ভাবে ঘটনাটি বর্ণন। করিতেন যে তাহার শিশ্ু ও. 

বন্ধুরা হাসিয়া! অস্থির হইতেন। 
কিন্তু এই কৌতুককর ঘটনার সহিত আরও এমন কতকগুলি 
ঘটনার উল্লেখ কর! যাইতেছে যাহা হইতে পাঠক এই মহাপুরুষের 
অদ্ভূত হৃদয়বী, মহত্ব ও সুচারিত্রযের পরিচয় পাইবেন। ওদেশে 
যাহারা শ্বামিজীকে জানিত না তাহারা অনেক লময় স্তাহাকে 
| কৃষ্ণকায় দেেখিয়। নিগ্রে। মনে করিত। অনেকবার এজন্ত তাহাকে 
' অপমান ও লাঞ্ছনা ভোগ করিতে হইয়াছে, অথচ সেই সব ক্ষেত্রে 
যদি তিনি একটিবার নিজের পরিচয় প্রদান করিতেন তাহা! হইলে 
তাহারা তাহার স্তায় ব্যক্তিকে অপ্রমনি করার জন্য লজ্জিত ও 
অঙ্তপ্ত হইত। একবার তিনি ট্রে হইতে নামিলে একজন : 
নি গ্ জাতীয় কুলি, বনব্ক্তি তাহাকে লম্মান: প্রদর্শন করিতেছে 
দেখিয়া তাহার নিকট অগ্রসর হইগ্া বলিল “আমি ুনিয়াছি 
"আপনি নাকি আমাদের জাতির মধ্যে খুব একজন মন্তবড় লোক 
৪৬৪ | 


পর্যটন ও প্রচার। 


হইয়াছেন, তাই আমি আপনার সহিত করমর্দনের সৌভাগ্য লাভ 


করিতে আসিয়াছি' | স্বামিজী বুঝিলেন লোকটি তাহাকে ভূল 


ক্রমে নিগ্রো মনে করিতেছে? কিন্তু তিনি কিছুমাত্র বিরক্ত বা রুষ্ট 


না হইয়া সাদরে তাহার হস্তধারণ করিলেন ও বলিলেন 'ভ্রাতঃ 


রি 


তোমায় ধন্তবাদ, ধন্তবাদ । এইরূপ আরও অনেক নিগ্রো তাহাকে 
স্বজাতীয় মনে করিয়! তাঁহার নিকট আসিত কিন্তু তিনি কখনও 
তাহাদের ভুলের জন্ত অপরাধ গ্রহণ করিতেন ন। মার্কিন রাজ্যের 
দক্ষিণভাগে ভ্রমণ কালে বহুবার এমন ঘটিয়াছে যে প্রচারার্থ 
পর্যটন করিতে করিতে তিনি এক বৃহৎ সহরে গিয়া সেখানকার 
হোটেলে প্রবেশ করিতে উদ্যত হইয়াছেন, এমন সময়ে ছোটেল- 


স্বামী তাহার কুফর মস্তি দেখিয়া! রক্ষভাবে ঠাহাকে বাহির করিয় 


দিয়াছে । এই সকল স্থলেও তিনি যদি নিজেকে ভারতবযীয় 
বলিপা। পরিচয় দিতেন তবে অরেেশে প্রবেশাধিকার পাইতেন। 
তাহার পরদিন যখন হোটেলের লোকের! খবরের কাগজে তাহার 
অজন্র প্রশংসা ও বন্তৃতাদি পাঠ করিত তখন অন্তপ্ত ভাবে, 
তাহার নিকট ক্ষম! ভিক্ষা করিতে দৌড়াইত। এই সব অন্ুবিধ! 
দেখিয়া প্রচার-কার্যের কর্তৃপক্ষগণ অনেক সময় তাহার জন্য 
অন্তরূপ ব্যবস্থা করিতে বাধ্য হইতেন। এমন কি উত্তর দিকের 
সহরেও দাঁড়ি কামাইবার জন্ত ক্ষৌরকারের দোকানে প্রবেশ করিলে 
অনেক সময়ে তাহার রূঢ়ভাষার তাহাকে দরজা! দেখাইয়া দিত । 
অনেকদিন পরে তাহার এক পাশ্চাত্য শিষ্য তাহাকে জিজ্ঞাসা 
করিয়াছিলেন যে তিনি শী সব ক্ষেত্রে আত্মপরিচয় প্রধান 


করিলেই:যখন সব. লেঠা চুকিয়া যাইত তখন তিনি কি জন্ত 


৪৬১ 


স্বামী বিবেকানন্দ । | 
নিজের পরিচয় দিতেন না? তিনি তাহার উত্তরে স্বগতোক্কির. 
ভাবে বলিয়াছিলেন 71181 0155 ৪ 009 :659057056 06. 
81)907611 [01017010016 10 6810 €০৫ 0811, (কি! 1 
অপরকে ছোট করিয়। নিজে বড় হইব? ও জন্ত ত আর 
জগতে আসিনি )। বাস্তবিক তিনি সাদা কালোর প্রভেদ গ্রাহের 
মধ্যেই আনিতেন না। তিনি নিজে রুষ্ণকায় জাতির অন্তভূক্ত 
বলিয়া কখনও লজ্জাবোধ করিতেন না, বরং ভারতীয় বলিয়া 
পরিচয় দিতে গর্ববোধ করিতেন এবং কোন শ্বেতাঙ্গ পুরুষ তাহার 
সমক্ষে নিজ চন্বের গৌরব দেখাইলে কঠোর বাক্য গুনাইতেও 
পশ্চাৎপদ হইতেন না । | ১ 
স্বামিজী প্রচারোদেস্ট্রে পর্ধ্যটটন করিতে করিতে যেখানে ধাইতেন, 
সেই খানেই দেখিতেন সংবাদপত্রের স্তপ্তে বড় বড় অক্ষরে 
তাহার নাম। সংবাদ পত্রের সম্পাদক ও সংবাদদাতাগণ 
সন্বাসর্বদা তাহার নিকট যাতায়াত করিতেন ও তাহার পূর্ববজীবন, 
রীতি .প্রক্কৃতি, অভ্যাস, আহার ও ধর্ম দর্শনাদি বিষয়ক মত, সফল, 
বিষয়ের খৌঁজ লইতেন ও পাশ্চাত্য সভ্যত। সম্বন্ধে তাহার অভিমত, 
তাহার ভবিষ্যৎ কার্ধ্য-প্রণালী, তীহারর দেশের রাজনৈতিক 
অবস্থা ও আচার পদ্ধতি এই সকল বিষয় জানিবার জন্য আগ্রহ 
প্রকাশ করিতেন। তারপর তাহার-মতামত সহ প্র সকল কথোপ- 
কথন নিজ নিজ পদ্ধে প্রকাশ করিতেন । . আমেরিকার যে সকল 
লোক তাহার সহিত সাক্ষাৎ স্য্ধে আলাপের সুযোগ পাইতেন না 
তীহারাও ই সকল সংবাদপত্রের - সাহায্যে সাহার সন্ধে সক্জ | 
প্রয়োজনীয় তথ্যই « অবগত হইতে পারিতেন। সি সালে 


পর্যটন ও প্রচার। 


সির মাসে তিনি বন ডেট্য়েটে উপস্থিত হইলেন তখন 
খবরের কাগজের রিপোর্টারের দিনরাত তাহাকে জালাতন 
করিত। এ সময়ে তাহার সম্বন্ধে সকল সংবাদ পত্রে যাহ প্রকাশিত 
হইয়াছিল তাহা .বাহুল্যভয়ে এ স্থলে উদ্ধত করা. হইল ন1। 
কেবল মাত্র “ডেট্রয়েট ফ্রীপ্রেস” নামক আমেরিকার অন্যতম মুখ্য পত্র 
যাহা লিখিয়াছিলেন তাহার কিয়্ংশের অনুবাদ পাঠকগণের 
অবগতির জন্ত নিয়ে সন্গিবিষ্ট হইল-_ 

“হিন্দু প্রতিনিধিগণের মধ্যে ধাহারা সর্ববাপেক্ষ। লোকপ্রির, স্বামী 
বিবেকানন্দ তাহাদের অন্ততম। কংগ্রেসের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ 
লাকী বলিয়। খ্যাতিলাভ করিরাছেন-__ষে ইংরাজী বলেন তাহ! দোষ- 
শূন্ত অথচ কোন। নোট বা স্মারক-পত্র ব্যবহার করেন না । উচ্চারণও, 
এত মধুর যে শ্রোতাদের অনেকেই বলেন, বদ্দি কেহ উহার এক্‌ 
বর্ণও না কুবিতে পারে তথাপি বলিবে উহা! সঙ্গীতের ন্যায় সথশ্রাব্য। . 
মহাসভার অধিবেশন শেষ হইলে তিনি অনেক সহরে বৃহৎ বৃহৎ 
শ্োতৃমগ্ুলীর সমক্ষে বক্তৃতা! দিয়াছেন । সকলেই একবাক্যে তাহার 
ভূযমী প্রশংস। করিয়াছেন এবং স্তাহার চুম্বকের ্তায় আকর্ষনী শক্তি 
ও প্রত্যেক বিষয়েই নুতন আলোকদান ও প্রাণ-দধশরের ক্ষমতার 
কথা বলিতে আত্মহার! হইয়া থাকেন। আমেরিকাবাসীদের নিকট 
পৃথিবীর পরপার হুইতে আগত এই ব্যক্তি স্বয়ং যেমন চমৎকার ও 
অপরূপ, বিবিধ উচ্চ বিষয় সম্বন্ধে তাহার সিদ্ধান্তগুলিও সেইরূপ) 
যখন এই শ্তামলকায়্, শ্তামলকেশ উজ্জ্বল -গৈরিকধারী মহাপুরুষ 
তাহাদের 'ভাষ! স্পট, বিশুদ্ধ ও. অনর্গল ভাবে বলিতে থাকেন নন তখন 
প্রত্যেক 'আমেরিকাবাসী বিস্ময় ও আনবে পরত হন।” 

৪৬৩ 


কক ষ. 

১৮৯৪ সালের ১৮ই ফেব্রুয়ারী ধ পত্র আবার লিখিয়াছিলেন-_ 

“হিন্দু দার্শনিক ও ধর্মবিৎ স্বামী বিবেকানন্দ গতরাতে ইউনি-- 
টারিয়ান গীর্জাঘরে তাহার ধারাবাহিক 'বন্তৃতাবলী শেষ করিয়াছেন। 
বক্তৃতার শেষ বিষয় ছিল নম্ুত্বের দেবত্ব”। ুর্য্যোগ সত্বেও 
গীর্জাঘরে অতিশয় লোকসমাগম হইয়াছিল এবং আমাদের “প্রাচ্য. 
দেশীয় ভ্রাতার আগমনের অর্দঘণ্টা পূর্বেই দ্বারদেশ পর্যন্ত লোকপুর্ণ 
হইয়া উঠিয়াছিল। উৎকর্ণ শ্রোতৃম্লীর মধ্যে ব্যবহারাজীব, 
বিচারক, ধর্মযাজক, বণিক ও শা্্ঞ পণ্ডিত-__সকলু সতত 
ছিলেন। মহিলাবুন্দের উল্লেখ তো বাহুলামাত্র--ক তাহারা. 
সকল সভায় পুনঃ পুনঃ ইহার বক্তৃত! শ্রবণ করিবার জন্জ এরূপ 
আগ্রহ ও ওঁৎনুক্য প্রদর্শন করিয়াছেন যে ইহার প্রতি তাহাদের 
শ্রদ্ধা ও অন্ুয়াগ সম্বন্ধে কোন সন্দেহই নাই। বাস্তব্লিক ইনি 
সাধারণ স্থানে বক্তৃতা দিতেও যেমন পটু, ভদ্রগুহে ছোট ছোট 
বৈঠক বা যমজ লিসেও তেমনি আধিপতা বিস্তার করিতে সমর্থ । 
ইত্যাদি” 

_ মিসেস্‌ মেরী, সি, ফান্কে (15 ০. ৪01) নারী ডিট্রয়েট 
মহিলা-সমাজের একজন প্রধানা রমণী বছদিন পরে এই সময়কার 
কথ এইরূপ লিখিয়াছিলেন £ £- 

*১৮৯৪ থুষ্টাব্বের ১৪ই ফ্রী আমার টিনা একটী' 
পৃথক পবিত্র দিবস হইয়া রহিয়াছে $ $ কারণ, এ দিনেই আমি 
সর্বপ্রথম সেই মহাপুরুষ, সেই র্জগতের মহাবীর স্বামী বিথেকা- 
টানার দাদির কণ্ঠস্বর শ্রারণ করি, যিনি: ছ বৎসর. 

৪৬৪ র 






র্্যটন ও প্রচার । 


পরে আমায় শিষ্যপদে বরণ করিয়া শা আমাকে অপার আনন্দ 
ও বিশ্য়ে অভিভূত করিয়াছিলেন। 
তিনি এই দেশের (আমেরিকার ) বড় বড় নগরগুলিতে বন্তৃত 

দিয়া বেড়াইতেছিলেন, এবং ডিট্রয়েটের ইউনিটেরিয়ান চার্চে 
যে ধারাবাহিক বক্তৃতা দেন তাহার প্রথমট উক্ত দিবসে 
“প্রদত্ত হয়। জনতা! এত অধিক হইয়াছিল যে, স্ববৃহৎ প্রাসাদটীতে 
সত্যসত্যই তিলার্ধ স্থান ছিল না, এবং স্বামিজী তগায় রাজসন্মানে 
সম্মানিত হন। যখন ॥% 2 প্রথম পদার্পণ করিলেন, 






-ন্ টানি উথ ষেন অসীম শক্তির আধার 
মিলির উপর স্বীয় আগিপত্য স্থাপন করিয়া লইতেছে ! 
আর তাহার; সেই অপূর্ব কনিঃস্থত প্রথম শব্দ উচ্চারিত হষ্টবা- 
মাত্র-_শব্দ নয়) যেন সঙ্গীত--এই বীণার ন্তায় করুণ রাগিণীতে 
বাজিতেছে, এই আবার গম্ভীর, শব্দময়। আবেগমক হইয়া বঙ্কার 
দিতেছে--মমন্ত সভা নিন্তব্ধ ভাব ধারণ করিল--সে নিস্তন্ধতা . 
যেন স্পষ্ট অনুভূত হইতেছিল-_এবং সেই. বিপুল জনসঞ্ শ্রবণা- 

কাজ্কায শ্বাসরুদ্ধ করিয়া অপেক্ষ। করিতে লাগিল। 
স্বামিজী তথায় সর্বসমক্ষে পাঁচটা বন দেন। তিনি শ্রোতৃ- 
বর্গকে ন্তরমু্ধ করিয়া ব্লাখিতেন, কারণ, ত্তাহাব্র বক্তব্য বিষয়ের 
উপর সাধারণ অধিকার. ছিল, এবং তিনি এমন ভাবে কথা 
কছিতেন, যে বোধ হইত যেন ভিনি চাপরাশ পাইয়াছেন তাহার 
তর্ক গুলি বুল যুক্তিতে পুর্ণ থাকিত.এবং লোকের সংশয় অপনোদন 
(করিয়া রি, আর দিরাগা অতি উৎ জং পে ও তিনি ক্দাণি 
৪৬৫. £ ১৬ 


_ স্বামী বিবেকানন্দ । 


ভাবাবেশে চালিত হইয়া, যে সত্যটি তিনি লোকের মনে দৃঢ়াক্কিত : রর 
করিতে প্রয়াস করিতেছিলেন, সেই মং বক্তব্য বিষয়টা হারাইয়া 
ফেলিতেন না।” 

এই সময় বছ সভাসমিতি, গীর্জা ও ভদ্রলোকের বাটীতে বত! 
দিবার জন্ত স্বামিজী অনবরত আছুত" হইতেন। ইহার ফলে 


তাহাকে আমেরিকার পূর্ব ও মধ্য-পশ্চিম প্রদেশ সমূহের প্রায় 


সর্বত্র ভ্রমণ করিতে হইয়াছিল এবং চিকাগে! হইতে নিউইয়র্ক ও 
বোষ্টন হইতে বাণ্টিমোর পর্যযস্ত যে কতবার যাতায়াত করিতে 
হইয়াছিল তাহার সংখ্যা নিয় হয় না। তিনি সর্বত্রই বক্তৃতাচ্ছলে 
অনেক হিতকর উপদেশ দিতেন এবং প্রায় প্রত্যেক স্থানেই 
গিয়া! দেখিতেন তাহার আগমনের পূর্ব্ব হইতে 01817860900] . 
ব| গগেরুয়াধারী সন্গ্যাসী'র কীার্তি' লোকমুখে রটিত হইতেছে। 


: তিনি সর্বত্র বেদ, বেদাস্ত, বৈদিক খষি ও হিনুস্থানের সাধু্িগের 


মহিমা কীর্তন করিয়া! বেড়াইতেন। তিনি আমেরিকার যুক্ত রাজ্য- 


' সমূহের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্র ভ্রমণ 'করিয়া তত্রত্য 
.. অধিবামীগণকে স্বীয় তথজ্ঞান, চরিত্র-মাধুর্য ও আশার আশ্বাস- 


 বাসীতে মুগ্ধ করিয়াছিলেন এবং শত শত শিক্ষিত ও. নুমভ্য ব্যক্তি 


. তীহার একান্ত ভক্ত ও অস্থগত হইরা পড়িয়াছিল। গোঁড়া ও 
অজ্ঞ মিশনরীরা সর্বত্র ভারতের যে সকল ফলম্ক ও অপবাদ রটনা 


রর তিনি তাহা অপনোদন করিবার চেষ্টা করিয়াছিলেন 
বং 'জীবতরক্ষে একা”, 'অপরোক্ষানুভূতি' প্রভৃতি অধৈত-ত্ 


8 বিভৃ আলোচন। দ্বার! বেদ ও উপনিষদের : মহিমা পচন, .. 
..ক্ষরিয়াছিলেন। মকলকে . বাইরাছিলেন নিপ ব্রনধবন্ত লাই 


8৬৬ 


| পর্যটন ও প্রচার। 
বান জীবনের চরম লক্ষ্য এবং চি যোগ সেই লক্ষ্য 
াধনার উপায়। | 
সময়ে সময়ে স্বামিজীকে এক সপ্তাহের মধো বারো চর বা 

ততোধিক বক্তৃতা প্রদান করিতে হইত। এইরূপ অত্যধিক 

পরিশ্রমের ফলে সময়ে সময়ে তীহার শরীর-মন এতদূর নিস্তেজ হইয়া 

পড়িত যে তিনি আর নূতন কিছু বক্তব্য খুঁজিযা পাইতেন না, 
মনে হইত.ধেন তাহার জ্ঞানভাগ্ডার নিঃশেষ হইয়াছে, শত চেষ্টা 
করিলেও তাহা! হইতে আর কোন নূতন চিন্ত! বাহির হইবে না। 
তখন তিনি বিহ্বল হুইয়! ভাবিতেন “তাইত ! কি হইবে? কালি- 
কার বক্তৃতায় কি বলিব? এই অবস্থায় সময়ে সময়ে তাহার 
কতকগুলি । অন্ভুত অনুভূতি হইত। গভীর রাত্রে তন্্রাবেশে 
শুনিতে পাইতৈন পরদিন তীহাকে যে স্ব কথা বলিতে হইবে কে 
যেন তাহা উচগৈঃন্বরে তাহার নিকটে বলিতেছে । কখনও কখনও 
 প্রশব্ব দুর হইতে আমিত, যেন বৃক্ষশ্রেণী-শোভিত রাজপথের 
অপর পার্থ হইতে আসিতে আসিতে ক্রমশঃ নিকটবত্তী হইত, অথবা 
মনে হইত কে ষেন তাহার পার্ে দড়াইয়। বন্তৃতা দিতেছে, আর. 
তিনি শুইয়]. শুইয়া তাহা শুনিতেছেন। কখনও -বা শুনিতেন 
যেন ছুইটি কণ্ন্বর তাহার সম্ধুখে  বস্যা! পরদিনকার বক্তব্য-বিষয় 
সম্বন্ধে আলোচনা ও তর্কবিতর্ক করিতেছে। সময়ে সময়ে এই 
অন্ভুত উপায়ে অনেক নূতন নূতন কথা, নূতন নৃতন ভাব কাহার, 
কর্ণগোচর হইত--সে সব তিনি ইহজন্মে, কখনও শুনেন নাই বা 
ভারেন নাই। নিদ্রাভবে এই সকল বিষয় স্মরণ শ করিয়া তিনি প্র 
. দিবসের বার বলিতেন। 
প্র ৪৬৭ 


স্বামী বিবেকামন্ন। 

স্বামিজী এই সকল আশ্চর্য্য ঘটনাকে নিজ, ধনে ৬. রতি 
ক্রিয়া বলিয়া বর্ণনা করিতেন । বলিতেন, আবশ্তকান্থসারে মন ম্বতঃ- 
প্রবৃত্ত হুইয় কূপ কাধ্যসম্পাদনে ব্যাপৃত হয়। কিন্তু সময়ে সময়ে এই 
অলৌকিক বক্তৃতাগুলি এত জোরে হইত যে অন্ত ঘরের লোকের 
কাণে পর্যান্ত তাহা পৌছিত। তাহার! সেই জন্ত পরদিন আসিয়া 
ত্তাহাকে জিজ্ঞাস করিত শস্বামীজি, কাল অত রাত্রে আপনি কার 
সঙ্গে অত টেঁচিয়ে টেঁচিয়ে কথা! কচ্ছিলেন ?” স্বামিজী কথাট৷ 
কোনরূপে কাটাইয়া দিতেন । 

এই সময়ে ও ইহার পরে পাশ্চাত্য দেশে অবস্থান কালে 
স্বামিজীর নান! প্রকার যোগজ শক্তি লাভ ভইরাছিল। তিনি 
ইচ্ছা করিলেই স্পর্শমাত্র লোকের জীবনের গতি ফিরাইয়! দিতে 
পারিতেন, বদরের ঘটনাবলী সুম্পষ্ট প্রত্যক্ষ করিতেন এবং 
লোকের মনোভাব অবগত হইয়া তাহাদিগের সন্দেহ নিরসন বা 
'জিজ্ঞান্ত বিষয়ের উত্তর প্রদ্দান করিতেন। এমন কি, লোকের 
।মুখের দিকে চাহি! ত্বাহার জীবনের তীত ইতিহাস পথ্যস্ত বলিয়! 
দিতে, পারিতেন।. কচিৎ কদাচ তিনি দুই এরুজন সত্যার্থী 
লোককে শ্রক্ূপ বলিয়া দিতেন, তাহার! তাহার .কথার সত্যতা 
অনুভব করিয়া তাহার শিষ্য হইয়। যাইত, আর যাহাদের ভিতরে গলদ 
থাকিত তাহার! ভয়ে তাহার ভরিসীমান! মাঁড়াইত না ।. উদদাহরণন্থল্পপ 
চিকাঙ্গে সহরের একজন ধনীব্যক্কির কাহিনী এস্থানে বলিতেছি। 
এই ব্যন্ধি যোগনৃষ্টি বা যোগজশক্তিলাভ এ সব মোটে বিশ্বাস 
করিত না--বলিত ওনব গাজাখুরি করন! -মা। স্মামিদীকে সে 
রা একদিন বলিল আচ্ছা মহাশয়, আপনার কথাই: টি ত্যি. 

৪৬৮ রা 





পর্যটন ও প্রচার . 


হয় তবে আপনি আমার মনের ভাব বা অতীত জীবনের ঘটনা 

সব বলে দিন্‌ না কেন ? স্বামিজী এক মুহূর্ত ইতস্ততঃ করিলেন। 

তাহার পর তাহার চক্ষুর দিকে নিজ দৃষ্টি স্থাপিত করিয়া এরূপ 
গভীর মনোযোগের সহিত দেখিতে লাগিলেন যে সে ব্যক্তির 

বোধ হইতে লাগিল যেন তাহার মনের তলদেশ পর্য্যন্ত আলোড়িত 

হইতেছে। সেদৃষ্টিতে কোন কঠোরত। ছিল না, কিন্তু তথাপি 
বোধ হইতে লাগিল যেন তাহার শক্তি অপ্রতিহত, অপরাজেয় ও 
তাহা অন্তরের অন্তরতম স্থল পর্য্যন্ত ভেদ করিতে সমর্থ। লোকটি 

সহস! চঞ্চল ও ভীত হইয়া রহন্ত ত্যাগ করতঃ কাতর স্বরে বলিল 

ন্বামীজি, আপনি আমার একি কচ্ছেন? মনে হচ্ছে যেন আমার 
ভিতরটা মখিত ক'রে জীবনের সমস্ত. গুগুরহস্ত টানিয়া বাহির 

করিতেছেন 1” এই বলিয়া সে তৎক্ষণাৎ স্বামিজীর সান্সিধা ত্যাগ 

করিল ও সেই দিন হইতে যোগশক্তি সম্বন্ধে তাহার আর অবিশ্বীস 

রহিল না। স্বামিজী কখনও এই সকল শৃক্তিকে আধ্যাত্মিক 

উন্নতির চিহ্ন বলিয়া প্রকাশ করিতেন না, বরং এগুলি অতি ভুচ্ছ* 

জ্ঞান করিতেন। বাহার অন্তর নিরন্তর অইৈতের অমল জ্যোতিতে 

উদ্তাসিত ছিল, তাহার নিকট এ সকল শক্তির আর কি মূল্য ! 

তবে সাধারণ লোকে আবার এগুলি না দেখিলে উন্নত শ্রেণীর সাধু 
বলিয়া বিশ্বাসও করে না এমনি বিড়ম্বনা !* টা ০ 


পপি পা স্পা 


| । * এই প্রসঙ্গে স্বামী শুদ্ধানদ একটি ঘটনার উল্লেখ করেন) ্ামিজীর 
শিষ্য গুড উইন সাহেব (পাঠক পরে ইহার পরিচয় পাইবেন ) একবার জড়, 
বাজে পকষমর্থন করিয়া স্বামিজীর সহিত তর্ক, করিতেছিলেন। অনেকক্গণ | 
রদ লিগ কিনতু ভডউইন নাছেব স্বাখিজীর ্বহ কিছুতেই 

চি ৪৬৯ এ 


কপ পিতা সপ স-5 





সপ 








স্বামী বিবেকানন্দ । | 

আমেরিকার যে সকল লোক বহুবর্ষ ধরিয়া নানাবিধ মত শ্রবণ 
করিতে করিতে ক্লান্ত ও বিরক্ত হইয়! উঠিয়াছিল, তাহার! শ্বামিজীর 
বক্তৃতা ও উপদেশ শ্রবণে যেন আশ্বস্ত হইল। তাহার অনিন্দিত 
দেবকান্তি, নিফলক্ক চরিত্র, দিব্য জ্ঞান, প্রত্যক্ষ আধ্যাত্মিক অনুভূতি 
যেন তাহাদের শু্কপ্রাণে নববারি সিঞ্চন করিল। এমন কথা 
তাহার! জীবনে কখন শুনে নাই, এমন লোকও তাহারা কখনও 
দেখে নাই। এমন করিয়া আপনার জনের মত প্রাণপাতী পরিশ্রম 
করিয়! কেহ তাহাদিগকে আশার মোহন বংশী শুনায় নাই, মনুষ্য 
জীবনের উদ্দেশ্ত বুঝাইয়া বলে নাঈট, ভবিষ্যতের উজ্জ্বলচিত্র জীকে 
নাই। যাহারা সত্যের মন্দিরে প্রবেশ লাভ করিবার জন্ত বারবার 
'বিফলপ্রযত্ব হইয়াছে এতদিনে তাহাদের সকল উদ্ম, সকল চেষ্টা 
সার্থক হইল। তাহারা দেখিল তিনি যাহ! বলেন তাহার একটিও 
ধার-করা কথ! নভে, সবই স্বীয় অস্তলন্ধ বোধ প্রস্থত। এমন 
লোকটি তাহার! আর দ্বিতীয় দেখে নাই । যাহার! অতিথিরূপে 
কিছুদিন স্বামিজীকে লাভ করিয়াছিলেন স্টাহারা বলেন 5%81137 
25 ৪. 78161009001310 2610105+ তাহার প্রতিভা পবিচিত্র ও 
বন্ধবর্ণশোভিত*। বান্তবিক এরূপ সর্বতোমুখী প্রতিভা জগতে 
থুম কমই দেখা গিয়াছে। একাধারে শিল্পী ও গায়ক, সাহিত্য ও 


্বীকার করিতে ছিলেন না। সেই পময়ে সহস! সাহেবের জীবনের অভীত 

ঘটনা সমূহ ঠিক বাযোন্ষোপের চিত্রের তায দ্বামিজীর চক্ষের নম দিয়া চলিয়া 

যাইতে লাগিল। স্বাধিলী তদ্র্পনে বলিয়া উঠিলেদ 'তুমিত এইরূপ লোক; 

এই. করিয়া, এই করিয়া, তেমোর বুদ্ধিতে আর কত ধরিবে তু গা 

ব্যা টি উশ শির পিচ পাইয়া তৎক্ষণাৎ তর্ক ছাড়িয়া নীরব নিন রে 
এ ৪৭৯. 








প্‌ ল্রিল 


ইতিহাসবস্া, স্যাসী ও লোকশিক্ষক, স্থুরসিক ও গভীর চিন্তাগীল 
মন্বী--এমন লোকের সংস্পর্শে যাঁছারা আসিয়াছিল, তাহারা যে 


তাহাকে অনির্বচনীয় স্বন্দর ও মহান পুরু এবং সাধুর পরাকাষ্ঠা 
বলিয়া বিবেচনা করিবে, ইহাতে আর আশ্চর্য্য কি? 


জ্ালত্তি জন্মোন্লাস। 


ইতোমধ্যে স্বামিজীর অপূর্ব বিজয়বার্তা ভারতে আদিয়া 
পৌছিয়াছিল। সংবাদপত্র পরিচালকগরণ আমেরিকার কাগজপত্র 
সইতে স্বামিজী কর্তৃক মহাসভায় ও অন্ান্তস্থানে প্রদত্ত বক্তৃতাবলী 
গ্রহ করিয়া তাহাদের সারাংশ নিজ নিজ পত্রে উদ্ধৃত করিতে- 
ছিলেন ও এঁ দকল বক্তৃতা আমেরিকায় কি সুফল গ্সব করিয়াছিল 
তাহার বিস্তৃত বিবরণ জলস্ত ভাষায় বর্ণন! করিতেছিলেন। সম্পাদকীয় 
স্তভেও প্রত্যহ এ সম্বন্ধে সুদীর্ঘ মন্তব্য ও আলোচনা প্রকাশিত 
হইতেছিল। এইরূপে মান্জরাজ হইতে আলমোড়া ও কলিকাত। হইতে 
বোম্বাই পর্য্যন্ত সর্বত্র স্বামিজীর যশোবা্তী প্রতিধ্বনিত হইতেছিল। 
দেশের সকলেই তাহার কীত্তিতে' প্রাণে প্রাণে গর্ব অন্থতব 
করিতেছিলেন। 

* মঠের ভ্রাতারাও এসংবাদে আনন্দে আত্মহারা হইয়া অশ্রু 
বিসজ্জন করিতে লাগিলেন । দেঁথিলেন, শ্রীশ্রীপরমহংসদেব যাহা 
ই বলিতেন এতদিনে তাহা! ঠিক ফলিয়াছে অর্থাৎ “নরেন জগৎ 
মাতাইবে 1-আর মাতাইবার বাকি কি? অর্ধেক পৃথিবী এখন 
তাহার জন্ত পাগল বলিলেই হয় ! সকলে ঠাকুরের দিবার 

দেখিয়া বিশ্রিত হইলেন। 
এইবার ভারতও মাতিল (. বো মানা, বাঙ্গালা, উত্তর 
পশ্চিম, পাঞ্জাব, .রাজপুতানা সর্বত্র কোটীকণ্ঠে তাহার জয়ধ্বনি 
উঠিল, কোটি কণ্ঠে হাকিল জয় শ্রীপরমহংস রাম্কফের জয়! 
৪৭২ 


'িয় ্রীস্বামী বিবেকানন্দের জয় 1”, কোটি মুখে বাছিরিল জিয় 
হিন্দুধর্মের জয়!” “জয় হিনুস্থানের জয় !-_-বহুশতাব্দীর মধ্যে 
এরূপ ভাঁরতব্যাপী আনোলন, উৎসাহ, জয়োল্লাস ও হর্ষের 
কলরোল উখিত হয় নাই। মুমুষু ভারতবাপী যেন মুহূর্ত মধ্যে 
সঞ্জীবনী মন্ত্রে জাগিয়া উঠিল। যেন নবমদে মাতিয়া, নব শক্তিতে 
বলীয়ান্‌ হইয়া, নব আশায় উৎফুল্ল ও নব প্রেমে মাতোয়ার| হইয়া 
জগতের সমক্ষে সগর্কে মস্তক উত্তোলন করিল। এমন দিনত 
আর কখনও হয় নাই! পরুপদ সেবা করিয়া, পরের দুয়ারে হাত 
পাতিয়া, পরের লাঞ্না অঙ্গের ভূষণ করিয়। যে জাতির দিন কাটিতে- 
ছিল, তাহাদেরই মধ্যে এমন একজন জন্মিয়াছেন, ধাহার সিংহ- 
নির্ঘোষে আজ জগত কাপিতেছে, ধাহার উপদেশ আজ সত্যতা- 
ভিমানী পাশ্চাত্য জাতি মাথায় তুলিয়া লইতেছে, বাহার চরণধুলি 
মুছাইবার ন্ট বিশ্বের লোক ছুটিতেছে। একি অদ্ভুত ভাগা- 

বিপর্যয় ! 
সমগ্র ভারত আনন্দে উন্মত্ত হইল ৷ সমগ্র ভারতের ঘরে ঘরে 
তাহার নাম ভড়িতগ্রবাহের সায় রটিয়া গেল । চতুর্দিকে বুহৎ 
বৃহৎ জনলভা! বসিল, বিরাট মিছিল বাহির হইল, বিপুল্প পুলকে 
সকলে তাহার গুণকীর্ভুন করিতে লাগিল । রামনাদ হইতে মহারাজ 
ভাস্কর সেতুপতি, তাহাকে তারযোগে হৃদয়ের আনন্দ জানাইলেন, 
খেতড়ির রাজা অজিৎ সিং বাহাদুর এই উপলক্ষে বুহৎ দরবার 
করিয়া হিন্দুজাতির পক্ষ হইতে তাহাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন 
করিলেন, মান্জাজ হইতে রাজা স্তার রামস্বামী মুদালিয়ার, দেওয়ান | 
বাহার স্তার সুত্রন্ষণ্য আয়ার সি, আই, ই ও অন্থন্ত অনেক 
৪৭৩ ৃ টি 


: স্বামী বিবেকানন্দ । 
রঃ খ্যাতনামা বাক্তি একটি বৃহৎ সভা করিয়া বীর ক কৃতকাধ্যতার: 


জন্য বতৃতাদি দিয়া তাহাকে আপনাদের সহান্ভূতি জানাইলেন। 


আর কুম্তকোনাম্‌, বাঙ্গালোর, প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র সহরেও কত যে 


আনন্দ উৎসব হইল, কত সভা! যে স্বামিজীকে কত অভিনন্দন 


_'পাঠাইল তাহার আর সংখ্যা হয় না 


কিন্তু সর্বাপেক্ষা উৎসাহ দৃ্ট হইল কলিকাতায়। ১৮৯৪ 


সালের €ই সেপ্টে্বর বুধবার কলিকাতাবাসিগণ টাউনহলে রাজা 


পিয়ারীমোহন মুখোপাধ্যায় সি, এস, আই মহোদয়ের সভাপতিত্বে 


. একটি বিরাট সভা আহ্বান করিল। এই সভায় পণ্ডিত রাজকুমার 


সার, বাবু ঈশানচন্ত্র মুখোপাধ্যায়, মহারাজকুমার বিনয়কূষ 


;. দেব বাহাছুর, বাধু গুরুপ্রলন্ন ঘোষ, রায় নন্দলাল বন্গু বাহাছর 


প্রভৃতি হিনুসমাজের শীর্বস্থানীয় ব্যক্তিগণ, মধুছদন.. স্ৃতিরতব 
ৃ কামাখ্যানাথ তর্কবাগীশ, উমাচরণ তর্করত্ব, চণ্ডীচরণ স্থৃতিতীর্ঘ, 


. রামন্ধথ তর্কসিদ্ধাস্, কেদারনাথ বিদ্যারত্ব, মহেশচন্ চূড়ামণি, নন্দ- 
কুমার ন্তায়রত্ব, কৈলাসনাথ বিদ্যারত্ব, তারাপদ বি্াসাগর, বেণী- 
ছি মাধব তর্কালস্কার, যছুনাথ সার্বভৌম, অস্থিকাচরণ তায়রত্ব, বৈকুষঠ- 
নাথ বস্তা রত, 


.শিবনারায়ণ শিরোমণি প্রভৃতি দেশ প্রসিদ্ধ পর্তিতগণ, ্ 





_ রাজা পিয়ারীয়োহুন মুখোপাধ্যায়, কুমার দিনেন্্রনাথ রায়ঃ কুমার. 


ধিক! প্রসাদ রায়, রায় রাখাল নি (ররিশাল ১ রায় টি ূ 
নাথ চৌু ] রঃ 
এ গণ, এবং মাননীয় মি স্যার ). ওরাল বল্যোপাধ্যার, রানী রি 
 রেজনাথ বৰ | 
(টি মিরর সম্পাদক গু নরেকনাথ সেন, ডেলিনিউস সম্পাদক আকার 





| াপাধ্যায়, ইত্ডিয়ান নেখন সম্পাদক মিঃ এন, ঘোষ, 





78৭8. 


ভারতে জয়োল্লাস। 


জে, বি, ড্যালি, স্তাশনাল গার্জেন সম্পাদক বাবু শশিতৃষণ ' 
মুখোপাধ্যায়, ছোপ সম্পাদক বাবু অমৃতলাল রায়, বাবু ভূপেন্দ্রনাথ 
বন্থ, রায় শিউবকা বগল! বাহাঁুর, মিঃ জে, পাদশ!, সিংহলের রাইট 
রেভারেও এন্‌, সাধনানন্দ প্রভৃতি দেশনায়কগণ উপস্থিত হইয়া- 
ছিলেন। এতদ্যতীত আরও কত যে উকীল, ডাক্তার, জমীদার ও 
শিক্ষিত ব্যক্তি সমবেত হইয়াছিলেন তাহা বর্ণন। করা যায় না। 
স্যার রমেশচন্ত্র মিত্র, রাজা৷ স্তার রাধাকান্ত দ্নেবের পুত্র রাজ! রাজেন্দ্র- 
নারায়ণ দেব বাহাদুর ও আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অন্ুস্থতা 
নিবন্ধন সভায় উপস্থিত তইতে ন৷ পারায় দুঃখ প্রকাশ করিয়া 
সহানুভূতিস্থচক পত্রাদি লিখিয়াছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে 
নিয়লিখিত প্রস্তাবগুলি গৃহীত হইল £__ 

(৯) এই সভা, হিন্দুধর্শের জন্ট স্বামী বিবেকানন্দ চিকাগোর 
বিরাট ধর্মপভায় যে মনুৎকার্ধা সম্পাদন করিয়াছেন ও পরে 
আমেরিকার অন্তান্ত স্থানে ঘে সকল কার্য করিয়াছেন তজ্জন্ত 
তাহার প্রতি বিশেষ কৃতজ্ঞত। গ্রাদর্শন' করিতেছেন । 

(২) এই সভা, চিকাগে। মহাসভার সভীপতি, ডাঃ জে, 
এইচ, ব্যারোজ, বিজ্ঞানশাখার সভাপতি মিঃ. মারউইন মেরী 
স্নেল ও সাধারণভাবে সকল আমেরিকাবাসীকে স্বামী বিবেকানন্দের 
প্রতি সহৃদয় ও সহানুভূতিপূর্ণ ব্যবহারের জন্য আস্তরিক ধন্টবাদ 
প্রদান করিতেছেন । 

(৩) এই সভা, উপরোক্ত দুইটা প্রস্তাব যথাক্রমে উপরোক্ত 
ব্যক্তিত্রয়কে ও নিম্নলিখিত পত্রখানি স্বামী বিবেকানন্দকে পাঠাইবার 
জন্ট সভাপতি মহাশয়কে অনুরোধ করিতেছেন । 

৪৭৫ 


স্বামী বিবেকানন্দ । 

পশ্রীমৎ বিবেকানন্দ স্বামীর প্রতি ।-_ 
আধ্য ! 

আপনি ১৮৯৩ সালের সেপ্টেম্বর মাসে চিকাগে। মহানগরীর 
ধন্ধসভায় অনাধারণ কৃতিত্বের সহিত হিন্দুধন্মের মাহাত্ম্য ঘোষণ। 
করাতে ১৮৯৪ সালের ৫ই সেপ্টেপ্কর তারিখে কলিকাতানগরী ও 
তন্নিকটবস্তী স্থানসমূহের অধিবাপীবৃন্দ কলিকাতা টাউনহলে একটি 
মহতী জনসভ| আহ্বান করেন। তাহার সভাপতিরূপে আমি 
আপনাকে অতিশয় আনন্দ সহকারে স্থানীয় হিন্দুমাজের 
আন্তরিক রুতজ্ঞত! ও ধন্ঠবাদ জ্ঞাপন করিতেছি । 

ধাহাদের প্রতিনিধিরূপে আপনি হিন্দুধর্মের গৌরবধবজ উড্ডীন 
করিবার জন্ত আমেরিকা গমন করিয়াছিলেন, তাহারা আপনার 
কঠোর আত্মত্যাগ ও ছুঃসহ কষ্ট সম্যক্‌ হৃদয়ঙ্গম করিয়াছেন, এবং 
তাহাদের হৃদয়ের প্রিয়বস্ত পবিত্র আধ্যধন্মকে আপনি যেভাবে 
বক্তৃতা ও উশদেশাদি দ্বার! ব্যাখ্য। করিয়াছেন তজ্জন্ত আপনি 
বিশেষভাবে তীহা্দিগের ধন্তবাদের পাত্র । 

আপনি ১৮৯৩ সালের ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার আপনার 
অভিনন্দন পত্রে হিন্দু ধর্মের মূলতত্বগুলি যেরূপ নুন্দার ও পরিষ্কার 
ভাবে বুঝাইয়াছেন, মনে হয় একটি বক্তৃতার মধ্যে পীরূপ সুন্দর 
ব্যাখ্যা আর হইতে পারে না। প্ররে আপনি শ্রী বিষয়ে অন্যান্য 
স্থানে যাহা বলিয়াছেন তাহাও ঠিক প্ররূপ সরল ও বিশুদ্ধ। হিন্দু 
জাতির তুর্ভাগাক্রমে তাহাদের ধর্ম বহুদিন হইতে জগতে অনাদৃত 
ও মিথ্যান্পপে কল্পিত হুইয়। আলিতেছে। ম্ৃতরাং যিনি সেই 
অনাদর দূর ও মিথা। কল্পনা নষ্ট করিয়া তাহার স্থলে সত্য: 
৪ ৭৬ 


ভারতে জয়োল্লাস । 


প্রতিষ্ঠার জন্ত সাহস ও শক্তি' সঞ্চয় পূর্বক বিদেশে বিভিন্ন-ধন্থী, 
বিপরীতাচারী লোকের মধ্যে গমন করিয়াছেন তাহার প্রতি 
কৃতজ্ঞ ন হইয়া থাক! যায় না। 

ষে মহোদয়গণ মহাসভার আয়োজন করিয়াছলেন ও আপনাকে 
উৎমাহ ও বলিবার স্থযোগ দান করিয়াছিলেন ও যে সকল মহোদয় 
শ্রোতা ধার সহিষুঃ তাবে ও প্রসন্নচিত্তে আপনার বচনাবলী শ্রবণ 
করিয়াছিলেন তাহারাও আমাদের কম ধন্ঠবাদের পাত্র নহৈন। 
হিন্দু ধর্মের ইতিহান পর্যালোচনা করিলে দেখ যায় যে এই প্রথম 
একজন এই ধন্মের প্রচারক রূপে বিদেশে ও বিধর্মাদিগের মধ্যে 
দণ্ডায়মান হইয়াছেন এবং মৌভাগ্যক্রমে সেই প্রচারক আপনার স্ঠায় 
একজন কৃতী ও সর্বগুণান্বিত মহানুভব পুরুষ। 

আপনার স্বদেশীয়গণ, স্বনাগরিকগণ ও শ্বধন্্মীগণ মনে করেন 
ষে প্রাচীন ধরন্দ্ের প্রকৃত তথা প্রচার জন্য যদ্দি তাহার! আপনাকে 
হৃদয়ের একান্ত সহানুভূতি ও কৃতজ্ঞতা ন! জানান তাহা হইলে 
তাহারা! কর্তবাহানিজনিত গুরুতর অধন্মে লিপ্ত হইবেন। আপনি, 
যে কার্য্য আরন্ত করিয়াছেন ভগবান্‌ তাহাতে আপনার সহ্থায় হইন 
ও তাহা সম্পন্ন করিবার জন্ত আপনার মধ্যে উপযুক্ত বল ও শক্তি 


সঞ্চার করুন। ইতি 
নিবেদেক-- 


শ্রীপিয়ারী মোহন মুখোপাধ্যায়, 
ষভাপতি |” 
এই উপলক্ষে বাহার বক্তৃত। দিয়াছিলেন তাহাদের মধ্যে বঙ্গ- 
ভাষায় বাবু মনোরঞ্জন গুহ ঠাকুরতা ও হেমেন্্রনাথ মিআ মহাশয়ের 
: ৪৭৭ 


স্বামী বিবেকানন্দ । , 
ও ইংরাজীতে বাবু নরেন্দ্রনাথ সেন, ও মিঃ এন, ঘোষের বক্তৃতা" 
অতিশয় হৃদয়গ্রাহী হইয়াছিল। | 
নরেন্দ্রনাথ সেন মহাশয়ের বক্তৃতার কিয়দংশ এইরূপ £-- 
“কলিকাতা সহরে এই প্রকার সভা পূর্বে আর কখনও হয় 
নাই। কারণ অদ্য আমরা কোন উচ্চপদস্থ রাজপুরুষকে সম্মান 
প্রদর্শন করিবার জন্ত এ স্থানে সমবেত ভই নাই। যে হিন্দু 
সন্ন্যাসী সমুদ্র পারে গমন করিয়! ত্ান্থার বিদ্য। ও বক্তৃতা প্রভাবে 
হিন্দুধ্ম বিস্তারের জন্য প্রাণপণ পরিশ্রম করিয়াছেন ত্াহারই 
সম্মানার্থ আমরা আজ মিলিত হইয়াছি। আর গৌরবের বিষয় 
এই যে ধীাহার কার্যাবলী আলোচনা করিতে আমরা এখানে 
উপস্থিত হইয়াছি তিনি একজন ত্রিশবৎসর বয়স্ক যুবক মাত্র । তিনি 
যে এত অল্প বয়সে তাহার অসামান্ত গুণগ্রাম প্রদর্শনে বর্তমান 
যুগের সর্বাগ্রণী জাতিকে বিস্ময়াভিভূত ও মন্ত্রমু্ধ করিতে সমর্থ 
হইয়াছেন ইহাতে বুঝা যায় এই যুবক কিরূপ অসাধারণ শক্তিসম্পন্ন। 
কথায় বলে সত্য ঘটন৷ কল্পনা'চত্র অপেক্ষা অধিক বিস্ময়কর । আমার 
মনে হয় যে সম্প্রতি যাহা ঘটিতেছে তাহ৷ ওঁপন্তাসিকের কল্পনা গ্রন্থুত 
আখ্যায়িকা হইতে সমধিক বিচিত্র । আমার মনে সবিশ্ময়ে এই 
প্রশ্নের উদয় হইতেছে--“আমরা কি ন্বপ্নীরাজ্যে বিচরণ করিতেছি ? 
নতুবা চিকাগো নগরের মতাধর্মদভায় স্বামী বিবেকানন্দের অতাড়ুত 
রুতকার্য্যতা ও তৎপরে সমগ্র মার্কিন দেশে তাহার কার্যাবলী কি 
গ্রকারে সম্ভব হইতে পারে? তাহার সফলতায় হিম্তুজাতি 
পুনরুজ্জীবিত হইয়াছে । বাস্তবিক উহাকে তাহাদের বর্তমান 
অন্ধাকারময় ইতিহাসে একটি উজ্জল রেখা বলিয়া নির্দেশ করিতে 
৪৭৮ 


ভারতে জয়োল্লাস । 


পারা যায় । কারণ উহ্থার ফলে তাহাদের হৃদয়ে অপূর্ব আশার সঞ্চার 
₹ইয়াছে। যখন আমাদিগের সকল আশা উন্ম লিতপ্রায় তখন 
এই প্রতিভাবান্‌ যুবকের চেষ্টায় আমেরিকায় হিন্দুধর্মের বিজয়- 
লাভে আমরা অনন্ত আশার আলোক দেখিতে পাইতেছি। স্বামী 
বিবেকানন্দের মত পুরুষ জগতে অতি ছুলভ। জাতীয় ইতিহাস 
রজমঞ্চে . শ্রেষ্ঠ নাট্যাংশ অভিনয় করিবার জন্ত তাহার জন্ম | & * * 
আমরা তাহার পদাঙ্ক অন্ুদরণ করিলে যে অদৃষ্পূর্ব উন্নতির পথে 
অগ্রসর হইব তাহাতে আর বিন্দুমাত্র সন্দেভ নাই। ধিনি দেশের প্রকৃত 
মঙ্গলকামনা করেন তাহার মূলমন্ত্র হউক “কর্ম, কর্ম, কম্ম”,-_স্বদেশ- 
ভক্ত স্বামিজী যেরূপ নিষ্কাম ও একনিষ্টভাবে কম্ করিয়াছেন তাহ 
আমাদের সকলেরই অন্ুকরণযোগা এবং তাহার ফল অবশ্ত্তাবী ৷” 
মিঃ এন্‌ ঘোষের ইংরাজী বক্তৃতার মাধুধ্য অনুবাদে রক্ষা কর! 
এক প্রকার অসম্ভব । তথাপি পাঠকগণকে উহার মন্ম গ্রহণ করাইবার 
জন্ত উহার কিয়দংশ এস্থলে উদ্ধত করিলাম | 
.পুরাকালের গ্রীক প্ডিত সক্রেটিসের সময় হইতে আজ পর্যযস্ত 
অনেকানেক মনীষি আচার্ধ্য আপনাদিগের মত প্রচার করিতে 
প্রয়াস পাইয়াছেন। কিন্তু দেখা যায় সাধারণ লোকে তাহাদিগের 
উপদেশ ও শিক্ষা গ্রহণ করা দুরে থাকুক্‌, অবজ্ঞাভরে সে সকল 
প্রত্যাখ্যান করিয়াছে, এমন কি, অনেকস্থলে উক্ত আচার্যগণকে 
লাঞ্ছিত ও উৎপীড়িত করিতেও কুষ্ঠিত হয় নাই। বিবেকানন্দ ব্যতীত 
আর কেহ কখনও এত অল্পকাল মধ্যে এতাদৃশ সফলতা লাভ 
করিতে পারেন নাই। বস্ততঃ বাগ্মিতার ইতিছাপে এক্্‌প অশ্রতপূর্ক 
সিদ্ধিলাভ বিরল। তিনি তাহার প্রাপ্তল, সুমধুর ও যুক্তিগর্ভ 
৪৭৯ 


স্বামী বিবেকানন্দ । 
বচনবিষ্াসে শ্রোতৃবৃন্দকে অনায়াসে মুগ্ধ ও চমতকৃত করিয়াছেন | 
কিন্তু একপক্ষে আমেরিকাবাসীদিগের হুক অন্তদৃষ্টি ও গুণগ্রাহিত। 
এবং অপরপক্ষে বিবেকানন্দের অতুলনীয় বন্তৃতা--এতছুভয়ের 
মধ্যে কোন্টি যে অধিকতর প্রশংসনীয় তাহা ঠিক করিয়া বলা 
কঠিন। এরূপ অপুবৰ বিজয়লাভের বার্তা ইতিহাসে আর লাখত 
নাই । বুদ্ধ, যীশু, মহম্মদ, কংফুছো প্রভৃতি মহামতি জগদৃগুরু- 
গণের মধ্যেও কেহই প্রথম উদ্ভমে. শত শত ব্যক্তিকে স্থীয় ধর্মমত 
গ্রহণ করাইতে পারের নাই। কিন্ত এই হিন্দু ধন্ম-প্রচারক, পীত- 
বসনধারী সন্ন্যাসী, চেষ্টামাত্রেই শত শত লোকের মন হইতে 
বহুষুগসঞ্চিত ভ্রান্ত সংস্কারসমুহ দুর করতঃ সনাতন ধন্মের সত্যতা 
উপলব্ধি করাইতে সক্ষম হইয়াছেন-__ষে ধর্মের কথা তাহারা পর্বের 
কখনও গুনে নাই, বাঁ শুনিলেও স্বণার চক্ষে দেখিত, বিশেষতঃ 
এইট ষুগে, ষখন মানবহৃদয়ে ধর্শী ভাব ক্রমশঃ লুপ্তপ্রায়। * * * 

কিন্তু এই মহাপ্রাণ পুরুষের খাতি কেবল একটি বক্তৃতার 
উপরই প্রতিষ্ঠিত নে! মহাধশ্ম্সভার বন্ৃতাফলে তিনি সাধার- 
ণের নিকট পরিচিত হইয়াছিলেন বটে, কিন্তু তাহার কার্য সেই 
থানেই শেষ হয় নাই । উত্যাদি-_” 

তৎকালে দেশের লোক স্বামিজীর -প্রতি কিরূপ ভাব পোষণ 
করিতেছিলেন তাহ। উপরোক্ত বক্তৃতাসমূহ হইতে কতকট! অনুমান 
করিতে পার! যায়। তখন ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত 
পর্ত্ত শুধু তাহারই নাম উচ্চপ্পবে ঘোষিত হইতেছে । তিনি তখন 
আধ্যাবর্তের প্রধান গৌরবন্তস্ত, আর্ধ্জাতির আশাস্থল ও. আর্য্য- 
ধর্মের বরণীয় আচাধ্যরূপে সকল হৃদয়ে প্রতিষ্ঠিত হুইয়াছেন।' 

৪৮০ | 


প্রক্লুত কাম্য লস্ভ | 


বক্তৃতা-কোম্পানীর কার্ধ্যতার গ্রহণ করিয়া স্থামিঙ্গীকে অনেক 
স্থানে ঘুরিতে হইয়াছিল ইহা আমরা পূর্বের দেখিয়াছি । তারপর 
তাহার নন্বন্ধ ত্যাগ করিয়া তিনি স্বাধীন ভাবেও বহু স্থানে 
ভ্রমণ করিয়া প্রকাশ্ঠাষ্টাবে বন্তৃতা বা লোকের বাঁটাতে বৈঠক 
অথবা ক্লাস করিয়া উপদেশাদি দিতেন। এইরূপে এক বৎসর 
যাইতে না যাইতে তিনি আট্লাটটিকের উপকৃল হইতে মিসি- 
সিপি নদীর তীর পর্যন্ত সমুদয় প্রদেশের প্রত্যেক প্রধান 
সহরে ঘুরিয়াছিলেন এবং অসংখ্য সাধারণ সভা ও বিশেষ বিশেষ 
ব্যক্তির জন্য আহ্ত ক্ষুদ্র বৈঠকে বক্তৃতা ও লোক-শিক্ষ দিয়া- 
ছিলেন। ছূর্ভাগোর বিষয়, এই সময়কার কার্ধ।াবলীর বিশেষ 
বিবরণ এক্ষণে ছৃপ্রাপা। তিনি যেখানেই যাইতেন কাহারও 
না কাহারও গৃহে আতিথা গ্রহণ করিতেন। ডেদ্রয়েটে তিনি 
গ্রায় একমাস মিচিগানের ভূতপুর্ব গবর্ণর জন, এইচ, ব্যাগলি 
মহোদয়ের সুশিক্ষিত ও ধন্শীলা বিধবা-পত্থীর গৃহে অতিথি 
ছিলেন। এই অশেষ গুণবতী রমণী প্রায় বলিতেন “এই কালে 
স্বামিজীর মুখে যে সব কথ! শুনিতে পাওয়া যাইত তাহাতে জগতের 
সর্বশ্রেষ্ঠ জ্ঞান নিহিত ছিল।-_ তাহার পবিত্র, সৌমা মুষ্তি ও সারগর্ড 
উপদেশাবলী যেন জগদীশ্বরের বিশেষ আশীর্বাদ বলিয়া মনে হইত. 
মিসেস্‌ ব্যাগলীর গৃহ ত্যাগ করিয়! স্বামিজী ছুই সপ্তাহ মাননীয় 
ডব্লিউ, পামার .মছোদয়ের বাটীতে যাপন করিয়াছিলেন । ইনি 

৪৮১ | 


স্বামী বিবেকানন্দ । 


বিশ্ব-শিল্প-মেলাপরিষদের সভাপতি ও পূর্বে মার্কিন দশের একজন 
সেনেটর ( মহাসভার সন্য) ও স্পেন দেশে মার্কিণের রাজদূত 
ছিলেন। অন্ত কোণাও যাইবার কথা ন। থাকিলে বা কোন স্থান 
হইতে নিমন্ত্রণ না আসিলে স্বামিজী প্রায় চিকাগোর জর্জ হেল 
সাহেবের বাটাতে অবস্থান করিতেন। ১৮৯৪ সালের ফেব্রুয়ারী 
মাসে ডেট্রস্েটের ইন্টনিটেরিয়ান চার্চে কতকগুলি ক্রমিক বক্তৃতা 
দেওয়ার পর তিনি মার্চ মান চিকাগোয়, এপ্রিল মাস নিউইয়র্কে, 
ও মে মাস বোষ্টনে অতিবাহিত করিলেন । জুন মাসটাও চিকাগোর 
কাটাইলেন, আর গ্রীষ্মের মধ্যভাগে নিউইংলগ্ডের অন্তর্গত গ্রীন 
একার ( 156128016 ) নামক স্থানে কতকগুলি বক্তৃত। দ্রিলেন। 
সেখানে তখন "গ্রীন একার কনফারেন্স নামক সমিতির কতকগুলি 
অধিবেশন হইতেছিল, ও তিনি দেই অধিবেশন সমুছে বক্তৃতা 
দিবার জন্য আহত হইয়াছিলেন। এখানে জন কতক আগ্রহমীল 
ছাত্র জুটিয়াছিল। তাগারা একটি প্রাচীন দেবদারু বুক্ষের তলে 
আদনপিড়ি হইয়া বসিয়া স্বামিজীর মুখে বেদান্ত ব্যাখ্যা শ্রবণ 
করিত। তদবধি সকলে ত্র বৃক্ষটিকে "্বামিজীর দেবদার” বৃক্ষ 
(5 ৪101)15 71079, ) বলিয়া! অভিছ্িত করিয়া! থাকে । 

এই 'অধিবেশনগুলির কার্ধ্য- বিবরণ বিবিধ-্ধম্মনীলোচনা-বিষয়ক 
ূ বিদ্যালয়ের (5011001 ০01 00177991816 7২911610175) সাহায্যে 
বনুদূর পর্যস্ত বিস্তৃত হইফ্লাছিল। ক্রকলিন নৈতিক সভার (:07০81 
485990191100 ) বনুগুণান্িত উদ্দা্রমতি সভাপতি মুত ডাক্তার 
লুই জি, জেন্স্‌ ([:95719 0. 78199) মহোদয় এ বিব্যালয়ের 
প্রধান পরিচালক | ছিলেন । গ্রীণ একারের কার্ধ্য শেষ হুইলে ন্বামিজী 

৪৮২ 


প্রকৃত কাধ্যারস্ত | 


সেখানে তাহার অবিনশ্বর স্থৃতি অদ্কিত রাখিয়া বোষ্টন, চিকাগে! 
ও নিউইয়র্ক সহরের মধ্যে ও আশেপাশে বক্তৃতা দিবার জগ্ত 
তত্রত্য শিক্ষা ও সমাজনেতৃগণ কর্তৃক আহৃত হষ্ঈটলেন। এইরূপে 
অক্টোবরের শেষভাগ বাণ্টিমোর ও ওয়াশিংটনে কাটিল। নভেম্বরে 
তিনি বোষ্টন হঈতে পুনরায় নিউইয়র্কে আসিলেন। ইতিপুর্বে যে 
কয়বার তিনি নিউইয়র্কে আসিয়াছিলেন সেই কয়বারই কাহারও ন৷ 
কাহারও গৃহে আতিথ্য গ্রহণ করিয়াছিলেন । বক্ততাও দুঃচারিটা 
দিয়াছিলেন কিন্তু তাহাতে বেশ রীতিমত কাধ্য হয় নাই । এ্রীরূপ 
একটি বক্তৃতাস্থানে স্বামিজীর সহিত পুর্বোল্লিথিত ডাক্তার লুঈস 
জেনস্‌ সাভেবের আলাপ হয় । তিনি স্বামিজীর কথোপকথন শ্রবণে 
ও গুগগ্রায় দর্শনে এতদূর মুগ্ধ হইলেন ষে ক্রকলিন নৈতিক সভার 
সমক্ষে হিন্দু ধর্খু সম্বন্ধে কতকগুলি ধারাবাহিক বক্তৃতা দিবার জন্য 
তৎক্ষণাৎ তাহাকে নিমন্ত্রণ করিলেন, স্বামিজীও সাদরে তাহার 
আমন্ত্রণ গ্রহণ করিলেন। সেই হইতে ক্েন্স্‌ সাহেবের সহিত 
তাহার আমরণ সৌহার্দ স্থাপিত হয়। ৩১শে ডিসেম্বর স্বামিজী 
ক্রকলিনে তাহার প্রথম বক্তৃতা দিলেন। এই এক বক্তৃতাঁতেই 
আসর জমিয়া৷ গেল, কারণ সভাটি বৃহৎ ও তাহাতে উৎসাহশীল 
শ্রোতার অতাৰ ছিল না। তাহার! স্বামিজীর বক্তৃতায় এতদূর 
আকুষ্ট হইলেন যে সভার কার্ধ্য শেষ হইবা মাত্র চতুর্দিক হইতে 
রীতিমত শিক্ষাদানের ব্যবস্থা করিবার জন্ত পুনঃ পুনঃ তাহাকে 
অনুরোধ করিতে লাগিলেন । ম্বামিজী সানন্দে তাহাদের প্রস্তাবে 
সম্মত হইলে, পর পর অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনাসভা 
বসিল এবং “পাউচ, ম্যান্সন্ নামক: ভবনে অনেকখুলি সাধারণ 
৪৮৩ 


স্বামী বিবেকানন্দ। 
বক্তৃতা হইয়। গেল। এ সম্বন্ধে “ক্রকলিন ্ট্যাপ্ডার্ড নামক সংবাদ 
পত্র লিখিয়াছিলেন £-_ 

“বিবেকানন্দের আগমনের পুর্ব হইতেই তাহার কীর্তিকথা 
লোকের মুখে মুখে ফিরিতেছিল। সকলেই ত্বাহার অপুর্ব বিদ্যা,. 
বাগ্মিতা, রসিকতা, সারল্য ও চরিত্রের পবিভ্রতার কথ শুনিয়। 
ক্টাহাকে দেখিবার জন্ উৎসুক হইয়াছিল, ও তাহার নিকট হইতে 
অনেক মহ্ুদ্বস্ত লাভের আশ! করিয়াছিল। তাহাদের এ আশা 
নিক্ষল হয় নাই। আচাধ্য বিবেকানন্দ প্রকৃতই একজন অতি উচ্চ 
শ্রেণীর লোক । এমন কি, লোকের মুখে যাহা শুনিতে পাওয়া 
যায় তিনি তাহা . অপেক্ষাও মহত্তর । নাহার বক্তৃতাগুাল অতিশয়, 
হৃদয়গ্রাহী” ইত্যাদি-_ 

১৮৯৫ সালের ফেব্রুয়ারী মাস ভতে নিউইয়র্কে ধারাবাহিক 
বক্তৃতার স্বত্রপাত হইল । এইখান হইতে প্রকৃত কার্ষোর আরস্ত। 
.শ্বামিজী এখন হইতে এদিক ও'দক যাওয়া বন্ধ ও নিমন্ত্রণ রক্ষ! 
স্থগিত রাখিয়া নিজে স্থারীভাবে নিউইয়ককে একটি বাস! 
লইয়া! বাস করিতে লাগিলেন । এখন আর নাম যশঃ তাহার 
ভাল লাগিতেছিল না। তিনি বুঝিতে পারিয়াছিলেন যে কতকগুলি 
সত্যনিষ্ঠ, উৎসাহণীল ছাত্র না পাইলে ও তাহাদিগকে উপযুক্ত 
শিক্ষা দিয়া গঠিত করিতে না পারিলে তাহার প্রকৃত উদ্দেত্ 
সিদ্ধ হইবে না । অন্ত লোক হইলে মনে করিত “আর কি? এই 
খুব হইয়াছে _-এত নাম যশঃ পশার প্রতিপত্তি_আর কি চাই ?” 
কিন্ত শ্বামিজী ওরূপ অশ্ধঃসারশূন্য বুথ! গর্বিত হইবার লোক 
ছিলেন না। তিনি বেশ বুঝিতে পারিলেন, নাম যশটা নিতাস্ত 

৪৮৪ 


প্রকৃত কাধ্যারস্ত ৷ 


বাহিরের জিনিষং_উপরে দেখিতে খুব ভাল বটে, বাহ চাক চিকাও 
যথেষ্, কিন্ত প্রকৃত কর্ম-সাফলা লাভ করিতে হইলে ওরূপ ভাস! 
ভাসা ভাবে কাজ করিলে চলিবে না, ভিতরে প্রবেশ করিতে হইবে 
ও ভবিষ্যতে তাহার আরব্ধ কাধ্য চালাইবার জন্ত একদল কর্মক্ষম 
লোক প্রস্তত করিতে হইবে। সেই জন্থ তিনি এক্ষণে রীতিমত 
ক্লাস খুলিয়া বিনামূল্যে শিক্ষা দিতে আরম্ভ করিলেন ও তাহার 
সমুদয় ব্যয়ভার নিজে বহন করিতে লাগিলেন। বক্তৃতা-কোম্পা- 
ণীর কার্যে লন্ধ অর্থ এইরূপে ব্যয়িত হইতে লাগিল, এবং এই 
ধন্ম-সভার ব্যয় নিব্বাহার্থ তিনি ধন্ম বাতীত অন্ঠান্ত বিষয়েও বক্তৃত। 
দিতে লাগিলেন। এই সময়ে ঠিনি পর্ববাপেক্ষা মারও গুরুতর 
পরিশ্রম করিতে লাগিলেন। প্রায় সমস্ত ক্ষণ লোক-শিক্ষাদদানে 
নিষুক্ত থাকিতেন এবং কয়েকজন বাছা বাছ! শিষ্যকে নিয়ম করিয়। 
ধ্যান ধারণ! শিক্ষ। দিতেন। ধ্যান শিক্ষা দিতে গির! কিন্তু সময়ে 
সময়ে নিজে এমন ধ্যানমগ্ন হইয়া পড়িতেন যে সহজে বাহা-চৈতনা 
ফিরিত না। তাহার শিষোরা তখন পীরে ধীরে উঠিয়া ঘর হইতে 
বাহির হয়! যাইতেন। ধান ভঙ্গ হঈলে স্বামিজী শিক্ষাদান 
অপেক্ষা ধানের ভাব অধিক প্রবল হওয়ার জন্ত. নিজের উপর 
বিরক্ত হুইতেন এবং ভবিষ্যতে যাহাতে প্ররূপ না ঘটে তাহার 
জন্য বিশেষ সতর্ক থাকিতে চেষ্টা করিতেন । ছুই একজন শিষ্য 
নিকটে থাকিলে তিনি একটি নাম শিখাইয়া বলিয়া বাধিতেন 
যদি হঠাৎ তাহার গভীর ধ্যান বা সমাধি অবস্থা আসিয়া পড়ে 
তবে ত্র নাম কর্ণে শ্তনাইলে ততক্ষণাৎ ধ্যান ভঙ্গ হইবে । কখন 
কখন তিনি অনুচ্চম্বরে বেদ ব1 উপনিষদের শ্লোক আবৃতি বা কোন 
৪৮৫ 


স্বামী বিবেকানন্দ । 


সংস্কৃত শ্লোক উচ্চারণ করিতেন। তাহার শরীর হইতে ষেন সত্য 
সত্য আধ্যাত্মিক তেজ ফুটিয়া বাহির হইত। বাস্তবিক দক্ষিণে- 
স্বরে শ্রীশ্রীঠাকুরের চতুষ্পার্থ্বে ষে গভীর শান্তি ও আধ্যাত্মিক 
আন্ন্দ বিরাজ করিত এক্ষণে সুদুর আমেরিকায় শ্বামিজীর পার্েও 
যেন ঠিক সেইবূপ শাস্তি ও আনন্দের ভাব উথলিয়। উঠিতেছিল। 

ওদেশের একজন বিখ্যাত লেখক এই সময়ে স্বামিজীকে দেখিয় 
লিখিয়াছিলেন ১-- 

“বাহার! কাহাকে দর্শন ও তাহার বক্তৃতা শ্রবণ করিয়াছেন 
তাহারা চিরদিন তাহার মনোহর ব্যবহার, প্রতিভার শ্বগীয় জ্যোতি- 
মণ্ডিত শিশুর স্ায় সরল সহাস্ত বদন, বীণাবিনিন্দিত গম্ভীর 
কণধবনি ও সর্বোপরি তাহার অসাধারণ বাগ্সিতার বিষয় শ্রণ 
রাখিবেন। তাহার বক্তৃতাশক্তি এতদুর বিন্ময়কর যে তদ্দর্শনে 
আোতৃবর্দের অন্তস্তল ভেদ করিয়! ম্বতঃই এই কথা নিংস্যত হয় 
“দেবতার বরে এরূপ অপুর্ব বাগ্মিতার অধিকার জন্মিয়াছে* |” 

এবার নিউইয়র্কে আসিয়া স্বামিজী সাধারণের দৃষ্টির অন্তরালে 
থাকিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিলেও সংবাদপত্র সমূহে তাহার 
যম্বন্ধে সর্বদাই কিছু না কিছু প্রকাশিত হইত । অন্তান্ত পত্রের 
কথা ছাড়িয়া সুবিখ্যাত “নিউইয়র্ক ক্রিটিক হইতে নিযনলিখিত 

অংশটি এখানে উদ্ধত হইল$_ -. | 


[76 1799 00620116011) 0101)5 ৪100. 01011101099 01001 1019 
1210 1895 10600126 £80011127 60 95, 1015 ০910019) 1015 
10901167709, 210 1015 99017791176 0679০025110 1025০ 01591 
0৪ 2, 0 1069 01 [71000 051152007, * * * [ও 206, 


৪৮৬ 


প্রকৃত কার্য্যারস্ত | 
10611161708 2100 1719 069] 10)119102] 50102 [61909999685 
0706 2 01006 118 1015 9৮০01, * * *[76 50692]05 10)00/ 
100165, 01950106100 1015 9065 2100 1515 ০0130109101)5 অ10) 006 
16206512170 200 000 05051. 00111001176 511009110 2170 715171% 


01091) (0 1101) 10910111770 91090161706. 


“সভাসমিতি ও ধর্মমন্দিরে বহুবার তাহার বক্তৃতা শুনিয়া! তাহার 
ধন্মমতের সহিত আমাদের ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে এবং তাহার 
বিদ্যা, বাগ্সিতা ও মধুর ব্যবহার দর্শনে হিন্দু-সভাতা সম্বন্ধে নৃতন 
ধারণ! জন্মিয়াছে। তাহার গ্রতিভাদীপ্ত মুখমণ্ডল ও গীতধবনিবৎ 
সুমিষ্ট কণ্ঠস্বর তাহার প্রতি শীপ্রই অন্ুরাগের সঞ্চার করে। ভিনি 
বক্তৃত। দিবার: সময় কোন কাগজ পত্র দেখিয়া বলেন না, অথচ 
বর্ণনীয় বিষয় ও সিদ্ধান্ত সমূহ এরূপ কৌশলের সহিত ও প্রাণাম্পর্শী 
ভাষায় বলেন যে তাহাতে শ্রোতৃবর্গের বিশ্বাস উৎপাদন অনিবাধ্য।” 

ণনিউইয়র্ক ফ্রেনলজিক্যাল জর্ন্যাল” অর্থাৎ করোটি-বিজ্ঞান 
বিষয়ক পত্রেও স্বামিজী সম্বন্ধে কতকগুলি কৌতুককর মন্তব্য ' 
প্রকাশিত হইয়াছিল । আমরা এখানে সেগুলি পাঠককে উপহার 
ন! দিয় থাকিতে পারিলাম না £- 

, গল্বামী বিবেকানন্দ অনেক বিষয়ে তাহার শ্বজাতীয়গণের একটা 
উতর নমুনা। তিনি দৈর্ঘোে পাঁচ ফিট সাড়ে আট ইঞ্চি এবং তাহার 
ওজন ১৭০ পাউ্ড অর্থাৎ দুই মণের উপর. তাহার মন্তকের 

উপরি ভাগের পরিধি এক কাণ হুইতে অপর কাণ পর্যন্ত পৌনে 
বাইশ হই্চ। ম্ুতরাং দেখা যাইতেছে যে ত্তাহার মন্তিষবের 
পরিমাণ দৈহিক আয়তনের অনুপাতে ঠিক আছে। তিনি যেস্ানে 
8৮৭ 


স্বামী বিবেকানন্দ। 


তাহার বুদ্ধিবৃত্তির উপযোগী ও অনুকূল কন্্ন পাইবেন সেই খানেই 
স্বচ্ছন্দ চিত্তে থাকিতে পারিবেন এবং তাহার বন্ধুত্বের অর্থ তৎ- 
প্রচারিত কার্ষোর প্রতি ধাহার৷ উৎসাহ প্রকাশ করেন তাহাদের 
প্রতি কৃতজ্ঞতা । তাহার মনোবৃত্তিসমূহ এতদূর কোমল যে তানাতে 
দাম্পত্য ভাবের পোষণ অসম্ভব। আর তিনি নিজেও স্বীকার 
করেন যে আজ পর্যন্ত তিনি কোন স্ত্রীলোককে প্রণয়ীর চক্ষে 
দেখেন নাই । তিনি দ্বন্দের অবিরোধী, এবং বিশুদ্ধ অহিংস ধর্ম 
শিক্ষা দেন, সুতরাং আশা করিয়াছিঙ্পাম কর্ণমূলের নিকট মন্তকের 
যে অংশ ছন্দ ও হিংসাবৃত্তির পরিচায়ক তাহার মন্তকের সেই অংশ 
সন্কীর্নণ হইবে এবং দেখিলামও তাহাই | কিঞ্চিদুর্ধে অর্থোপার্জন ও 
সঞ্চয় এই ছুই স্থানের পরিধিতেও ধীরূপ সন্কীর্ণতা লক্ষ্য করিলাম । 
তিনি নিজেও সং্ক্ষেপে বলিয়াছেন যে তিনি বিষয় সম্পত্তির রোন 
ধার ধারেন না এবং তাহার কোন সঞ্চিত ধন নাই । আমেরিকান 
দিগের কর্ণে এই কথা বিসদৃশ শুনায় সন্দেহ নাই, কিন্তু এ কথ 
স্বীকার করিতেই হইবে যে তাহার মুখমণগ্ডলে যেরূপ শাস্তি ও 
সন্তোষের চিহ্নু বিগ্তমান তাহা রসেল সেজ ( [85561 9886 ), 
হেটী গ্রীণ (7600 0:96) এবং আমাদের অনেক ক্রোড়- 
পতিদিগের মুখেও দেখিতে পাওয়া যায় না। দৃঢ় গ্রতিজ্ঞতা 
ও ধর্জ্ঞান পূর্ণমাত্রায় প্রকটিত এবং পরোপ্রকার-প্রবৃপ্তি ুপরিস্ফুট । 
ললাট-প্রান্তঘবয়ের বি3ুতি হইতে সঙ্গীতের প্রতি আসক্তি স্পষ্ট 
বুঝিতে পারা যায়। বিশাল চক্ষুত্বয়ে অসাধারণ স্থৃতিশক্তির 
পরিচয় সুব্যক্ত এবং অদ্ভুত বাগ্মিতার নিদর্শন সচিত | ললাটের উর্ধ- 
ভাগে কারণানুসন্ধান-প্রবৃত্তি, মন্ধুষ্য-চরিত্রের জ্ঞান ও অমায়িকতার 
৪৮৮ 





প্রকৃত কাধ্যারস্ত । 


ভাব পুর্ণ মাত্রায় বিরাজিত। তাহার মস্তিষবযন্ত্রের লক্ষণসমূহ 


মোটের উপর এই ভাবে নির্দেশ করা যাইতে পারে যে দয়া, 


সহানুভূতি, দার্শনিক বুদ্ধিমত্তা ও উচ্চশিক্ষা-সন্বন্বীর কৃতকার্ধ্যতা 
লাভের আকাঙ্া তাহার চরিত্রের প্রধান অঙ্গ । তিনি কলিকাতা 
বিশ্ববিস্তালয়ের উপাধিধারী এবং এরূপ বিশুদ্ধ ইংরাজী বলেন যে 
মনে হয় যেন ইংলগ্ডেই তাহার জন্ম। *তিনি বিশ্বশিল্প মেলায় যে 
উদ্বার ভাব প্রদর্শন করিয়াছিলেন যদি আর কিছু না করিয়া কেবল 
তাহারই বৃদ্ধি সাধনে যত্ববান হন তাহা হইলে তাহার এদেশে 
আগমনের উদ্দেশ যে সম্পূর্ণ সার্থক ও ন্ুুসিদ্ধ হইবে সে বিষয়ে 
আর কোন সন্দেহ নাই ।” 

একদিকে স্বামিজী এত প্রশংসা ও সম্মান লাভ করিতেছিলেন, 
আর এক দিকে আবার তিনি একদল লোকের নিরতিশয় ঈর্য্যার 
পাত্র হুইয়া উঠিয়াছিলেন। ভিনি নিজে মহর্ষি ঈশার একজন 
পরম ভক্ত ছিলেন, কিন্তু তাহার খ্যাতি প্রতিগ্রত্তি দর্শনে গোড়া 
ক্রিশ্চানর] নিজেদের স্বার্থহানি সম্ভাবনা দেখিয়া নান! প্রকারে 
বিরুদ্ধাচরণ করিতে পাগিল। এ সম্বন্ধে স্বামিজী স্বামি-শিষ্য সংবাদ 
প্রণেতা শ্রদ্ধেয় শরৎ বাবুকে, স্বয়ং এইরূপ বলিয়াছিলেন-_ 

শরৎ বাবু জিজ্ঞাস। করিলেন “মাচ্ছ! মশায়, গোড়া ক্রিশ্চানের৷ 
সেখানে আপনার বিপক্ষ হয় নাই? 

স্বামিজী। হয়ে ছিল বৈকি! আবার খন লোকে আমায় খাতির 
কর্তে লাগল তখন পাত্রীর! আমার পেছনে খুব লাগল। আমার 
নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করেছিল। কত লোক 
আমায় তার প্রতিবাদ কর্তে বলত। আমি কিন্ত কিছু গ্রান্ কন্ধুম 

| ৪৮৯ 


না। আমার দৃঢ় বিশ্বাস চালাকী দ্বারা জগতে কোনও মহুৎকার্ধয 
হয় না; তাই এঁ সকল অশ্লীল কুৎসায় কর্ণপাত না ক'রে ধীরে ধীরে 
আপনার কাঁজ করে ফেতুম। দেখতেও পেতুম, অনেক সময়ে ঘার। 
আমায় অযথা গালমন্দ করত তারা অনুতপ্ত হয়ে আমার শরণ নিত 
এবং নিজেরাই কাগজে 0070510 ( প্রতিবাদ) করে ক্ষমা 
চাহিত। কখনও কখন ও'এমনও হয়েছে --আমায় কোনও বাড়ীতে 
নিমন্ত্রণ করেছে দেখে কেহ আমার নামে ত্র সকল মিথ্য! কুৎস। 
বাড়ীওয়ালাকে শু'নযধে দিয়েছে । তাই শুনে সে দোর বন্ধ করে 
কোথায় চলে. গেছে । আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি--সব 
ভেশ ভ1_কেউ নাই । আবার কিছুদিন পরে তারাই সত্য কথা 
জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে। কি 
জানিদ্‌ বাবা, সংসারে সবই ছুনিয়াদারী। ঠিক সৎসাহসী ও. 
জ্ঞানী কি এ সব ছুনিয়াদারীতে ভোলেরে বাপ.!ঃ$জগৎ যা ইচ্ছে, 
বলুক, আমার কর্তব্য কার্ধ্য করে চলে যাব-_-এই জান্বি বীরের 
কাজ। নতুব। এ ক বল্ছে, ও কি বল্ছে, এসব নিয়ে দিনরাত, 
থাকুলে জগতে কোন মহৎ কাজ করা! যায না।” 
( ্বামিশিত্য সংবাছ পুর্বভাগ ১৪৯---১৫ পৃঃ) 
শুধু নিয়শ্রেণীর খ্রীষ্টান পাড্রীরাই যে তাহার কার্যে বাধা 
দিয়াছিল তাহা নহে । ত্র সময়ে কিছুর্দিন পরে মান্রাজের 'ত্রহ্ধ- 
বাদ্িন্, কাগজে প্রকাশিত স্বামী কৃপানন্দ নামক একজন:আমে- 
রিকান শিষোর পত্রে আমরা দেখিতে পাই স্বামিজীকে নান! বিদ্ধ 
বিপত্তির মধ দিয়া কার্ধা করিতে হইয়াছিল। মূল পত্র থানি এত 
সুন্দর যে ভাহা আমরা সম্পূর্ণভাবে পরিশিষ্টে সন্নিবেশ করিতে 
৪৯০ 


বাধ্য হইয়াছি। এ পত্র পাঠেজান! ধায় সে সময় নুসভ্য মার্কিণ 
দেশে লোকের অজ্ঞতার অভাব ছিল ন।। ধর্মের নামে লোকে 
যতরকম আজগুবি কথাই বলুক না কেন, আর যত রকম স্কুয়াচুরীই 
করুক না কেন, আমেরিকায় চলিয়া যাইত । একট! অলৌকিক কিছু 
দেখিবার ব! শুনিবার জন্ত লোক ই করিয়া থাকিত এবং তাঙ্াদিগের 
অস্বাভাবিক কৌতুহলবুত্তি চরিতার্থ করিবার জন্ত অর্থবায় করিতেও 
কাতর হইত না। প্রবঞ্চকের দলও সুযোগ পাইয়া শত শত 
সম্প্রদায় স্যষ্টি করিয়াছিল এবং ভূত, প্রেত, মহ্বাআ্সা, ভবিষ্যৎতবস্ক] 
প্রস্থৃতি দেখাইবার ছুত৷ করিয়! অগ্রিম ২৫ হইতে ১০০ ডলার পর্য্যন্ত 
শুধু প্রবেশের দক্ষিণা বলিয়া গ্রহণ করিত। কৃপানন্দ বলেন ঠিক ষেন 
মধ্যযুগ ফিরিয়া! আসিয়াছিল। এই শঠতা, প্রবঞ্চনা, খেয়াল, কল্পন! 
ও কুসংস্কারের উর্বরক্ষেত্রে স্বামিজী বেদের মহিমময় ধর, বেদাস্তের 
গভীর দার্শনিক তত্ব ও প্রাচীন খধিদিগের অনুপম জ্ঞানবার্ত। 
বিতরণ করিতে অবতীর্ণ হইলেন। পুতিগন্ধময় বিরাট আবর্জনান্ত,প 
পরিষ্কার করিয়া তাহার স্থানে সুরভি পুশ্পোদ্যান*সমন্বিত শিব- 
মন্দির প্রতিষ্ঠা করিতে হইবে। বুঝুন. কি কঠিন কার্য! প্রথম 
প্রথম রাশি রাশি যোক তাহার বছ্ুত! শুনিবার ন্ত দৌড়াইয়া 
আসিল। কিন্তু তাহাদের মধ্যে সকলেই যে ধর্খরপিপান্থ তাহা 
নহে । কৌতুহলপরায়ণ হুজুকপ্রিয় লোক ছিল, আবার কতক পূর্বব- 
কথিত জুয়াচোরের দলও ছিল। এই শেষোক্ত লোকেরা স্বামিজীকে 
তাহাদের দলে টানিয়া লইবাঁর চেষ্টা করিল ও তাহার কাধ্যের 
. সুবিধা করিয়া দিবে বলিয়। নানারূপ সাহাযোর প্রত্যাশ। ও 
.. প্রলোভন দেখাইল। শেষে আবার তাহাদের সহিত না মিশিলে 


৪৯১ 


স্বামী বিবেকানন্দ। 


তাহার অনিষ্ট ও কার্য্যের ক্ষতি করিবে এই বলিয়৷ ভয় প্রদর্শনও 
করিল। কিন্তু তাহাদের কাহারও উদ্দেস্ত সিদ্ধ হইল না । তিনি 
সকল প্রস্তাবের একই উত্তর দ্িলেন,--“আমি সত্যের সারঘধী। সত্য 
কখনও মিপ্যার সহিত সখ্া-পাশে আবদ্ধ হইতে পারে ন৷। যদি 
সমগ্র বিশ্ব আমার বিরুদ্ধে দণ্ডায়মান হয় তথাপি পরিণামে সত্যেরই 
জয় হইবে ।* তিনি শঠত|, গ্রবঞ্চনা ও কুসংস্কারকে দ্বণার সহিত 
দুরে পরিহার করিলেন তাহারাও তাহার তেজ সহা করিতে না 
পারিয়া ক্রমশঃ সরিয়া পড়িল । 

খুষ্টান পাড্রীদের কথা ত পুর্ধেই উল্লিখিত হইয়াছে । কৃপানন্দ 
স্বামীও ইহাদের বিরুদ্ধাচরণের কথা৷ লিখিয়াছেন। কিন্তু উহাদের 
অপেক্ষাও একদল যোগ্যতর 'প্রতিদ্ন্দী স্বামিজীর বিরুদ্ধে লাগিয়া" 
ছিল। তাহারা সাধারণতঃ ঢ-9611)171915 বা স্বাধীন-চিন্তাীল 
সম্প্রদায় নাষে অভিহিত। নিরীশ্বরবাদী) জড়বাদী, অজ্ঞেয়বারদী, 
যুক্তিবাদী ([২৪1101911515 ) প্রভৃতি ধর্মের বিরোধী সকল শ্রেণীর 
লোকই এই সম্প্রদায়ের অন্তর্গত। ইহার! মনে করিয়াছিল স্বামিজীকে 
তুঁড়ি মারিয়! উড়াইয় দিবে । এইরূপ ধারণার বশবন্তী হইয়া ইহার! 
স্বামিজীকে নিউইয়র্কে তাহাদের সমাজ-গৃহে বক্তৃতা দিবার জন্য 
আহ্বান করিল। মনে দু বিশ্বাস ছিল যে তাহার! তর্ক যুক্তি ও 
বিজ্ঞানের বুকৃনি দিয়! অতি সহজেই ধর্মের -অসারত্ব প্রতিপন্ন করিতে 
পারিবে এবং সেই মতলবে নিজেদের বনু শিষ্যুসামস্তকেও নিমন্ত্রণ 
করিয়াছিল। স্বামিজী তাহাদের আহ্বানে একাকী নিঃশঙ্কচিত্তে 
তাহাদের সভাগৃহে উপস্থিত হইলে তাহারা 'সদলবলে তাহার সহিত 
তর্কে প্রবৃত্ত হইল। ঘোর তর্ক চলিল-_তাহারা মহ! দস্তে পদার্থ 

৪৯২ 


প্রকৃত কাধ্যারস্ত। 


(৬091), শক্তি (60706), বংশান্থগতিকতা। (91911), প্রাক- 
তিক নিয়ম, স্যায়শাস্ত্র, সাধারণ বুদ্ধি প্রভৃতি জড়বাদিদের ঝুলিতে ঘা 
কিছু চোখাচোখা ব্রঙ্গান্্ব আছে তাহ! একে" একে ছাড়িতে লাগিল, 
কিন্ত কি বিপদ ! দেখিল, যে সকল বড় বড় কথা শুনিয়া মুর্খ জন- 
সাধারণ সহজেই ঘাবড়াইয়া যায় স্বামিজীর নিকট সেগুলি সম্পূর্ণ বার্থ 
হইল। তিনি শুধু অদ্বৈতৈরই প্রচারক নহেন, জড়বাদীদের সব 
যুক্তি তর্ক যেন ত্বাহার নখদর্পণে। তিনি সুক্ম বিচার দ্বারা 
তাহাদের সকগ যুক্তি তর্ক খণ্ডন করিলেন ও সম্পূর্ণভাবে তাহার 
প্রতিদ্বন্বীগণকে নিরন্তর করিলেন। 

তাহার এদিনকার বক্তৃতার ফল সঙ্গে সঙ্গে ফলিল। পরদিন 
দলে দলে ভড়বাদীদের শিষাগণ তাহার নিকট আসিয়! ঈশ্বর ও 
ধন সম্বন্ধীয় অমুতময় উপদেশ প্রার্থনা করিল । 

এইরূপে ক্রমশঃ অল্পে অল্নে ধীরে ধীরে ম্বামীজি আপনার কার্ধ্য 
বিস্তার করিতে লাগিলেন ৪ দিন দিন ত্তাহার উপর লোকের 
শরন্ধা ও অনুরাগ উত্তরোত্তর বর্ধিত হইতে লাগিল।' কালক্রমে তিনি 
আমেরিকার অনেক বিখ্যাত ও শীর্ষস্থানীয় ব্যক্তির সংস্পর্শে আসিয়া- 
ছিলেন, কিন্তু তাহার খ্যাতি যতই বাড়িতে লাগিল ততই তাহার 
বাবহারে অধিকতর বিনয় ও নম্রতা প্রকাশ পাইতে লাগিল। ইতি- 
মধ্যে কলিকাতা টাউনহল-সভার পত্র ও ভারতের অন্ঠান্ত স্থানের 
অনুমোদন ও অভিনন্দন লিপি তাহার হস্তগত হইল। তিনি স্বদেশীয়- 

-গীণের উৎসাহ দর্শনে আরও উৎসাহিত হইয়া উঠিলেন এবং একাস্ত- 
“চিত্তে জগদীশ্বরের চরণে প্রার্থন। করিতে লাগিলেন যেন তিনি সনাতন 
ধর্মকে আরও উপযুক্তভাবে. গ্রচার করিতে পারেন। এই উৎসাহের 

৪৯৩ টি 


স্বামী বিবেকানন্দ । 


প্রেরণায় তিনি পূর্বাপেক্ষা অধিকতর আগ্রহের সহিত সাধা-. 
রণের নিন্দা প্রশংসা গ্রাহথ না করিয়া কতকগুলি শিষ্যকে প্রাণপণে 
নিজ আদর্শে গঠিত করিতে লাগিলেন। 

কিন্তু এখন হইতে আমেরিকার কার্ধ্য পরিচালনার সঙ্গে সঙ্গে 
ভারতের প্রতিও তিনি লক্ষ্য রাখিলেন। তিনি দেঁখিলেন 
বিদেশে তাহার সফলতাদর্শনে দেশের লোকের মন এখন তাহার 
দিকে আকৃই হইয়াছে, এখন যদি তাহাদিগকে যথাযথ পথে 
পরিচালন। করা যায় তবে কালে দেশ আবার পুর্ববৎ উন্নত হইবে। 
বুঝিলেন এই উপযুক্ত অবসর। ম্ুতরাং তিনি ভারতবর্ষ 
হইতে প্রাপ্ত অভিনন্দনসমূহের উত্তরে শ্বদেশীয়গণকে প্রচুর উৎসাহ 
দিলেন এবং তাহার শিব্যদিগকে রীতিমত পত্রাদি প্রেরণ দ্বার! 
কি ভাবে ভারতে কার্য আরম্ভ করিতে হইবে তদ্বিষয়ে উপদেশ 
দিতে লাগিলেন। সে সকল পত্রের প্রতি ছত্র হইতে যে কি 
অদম্য তেজ, বিশ্বাস, উৎসাহ, শৌর্যা ও ইচ্ছাশক্তি ক্ষরিত হইতেছে 
তাহা পাঠক শ্বয়ং না দেখিলে ধারণা করিতে পারিবেন না । ঠিক 
যেন রণক্ষেত্রে দণ্ডায়মান সেনাপতির আদেশধ্বনি ! সে তুর্ধ্য- 
নিনাদদে যেন একই কথ উচ্চারিত হুইতেছিল-_-8101) ০0135 
( অগ্রসর ! অগ্রসর | অগ্রসর! ) যাহারা আত্মশক্কিতে নির্ভর করিতে 
না পারিয়! তাহাকে দেশে ফিরিয়। আমিবার জন্ত বারংবার প্রার্থনা 
করিতেছিল তাহাদিগকে তিনি পুনঃ পুনঃ অভয় দিয়া লিখিলেন-- 

৮৪০50 0 00০1 0) 1596 1 70881616211) 087 
01)110190) 052] 10010181708) 5010 21 0০919, ড০০ /1]1 706 
11051109205, ৬০ 10)050 70056110019 2100 006 %/17019 01107”, 


৪8৯৪ 


প্রকৃত কাধ্যারস্ত। 

( ভাবার্থ ঃ-_আত্মশক্তির উপর নির্ভর কর। যদি তোমরা 
বাস্তবিক আমার সন্তান হও, তবে কিছুতে ভয় পাইও না, কোনও 
কিছুর অপেক্ষা রাখিও না, সিংহের মত কাজ করিয়া যাও। 
ভারতকে জাগাইতে হইবে, সমস্ত জগৎকে জাগাইতে হইবে ।) 
তাহার এ সময়কার প্রত্যেক পত্র যেন অগ্নিব্ষী। এ সকল 
পত্র মিশন হইতে প্রকাশিত “পত্রাবলী” নামক গ্রন্থসমূহে দৃষ্ট 
হইবে। আমরা নিয়ে যদৃ'চ্ছাক্রমে কতক কতক স্থল উদ্ধৃত 
করিলাম $-__ 

“বংস। সাহস অবলম্বন কর। ভগবানের ইচ্ছায় ভারতে 
আমাদের দ্বারা মং মহৎ কাধ্য সম্পন্ন হইবে। বিশ্বাস কর, 
আমরাই মহৎ,কম্ম করিব। এই গরীব আমরা-যাহাদ্দের লোকে 
ঘ্বণা করে, কিন্তু যাহারা লোকের ছুঃখ যথার্থ প্রাণে প্রাণে 
বুঝিয়াছে |” 

“সমাজের এই অবস্থাকে দুর করিতে হইবে, ধর্মকে বিনষ্ট 
করিস নহে, হিন্দুধর্মের মহান্‌ উপদেশ সমূহের অনুসরণ করিয়া 
এবং তাহার সহিত হিন্দুধর্মের স্বাভাবিক পরিণতিস্বরূপ বৌদ্ধ 
ধর্মের অদ্ভুত হ্ৃদয়বন্তা লইয়া। লক্ষ নরনারী পবিত্রতার অগ্রিমন্ত 
দীক্ষিত হুইয়1, ভগবানে দুঁ়াবস্বাসরূপ বন্ম্ে সজ্জিত হইয়া, দরিদ্র 
পতিত ও পদদলিতদদের প্রতি সহান্ৃভৃতি-জনিত গিংহবিক্রমে বুক 
বাধিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক। মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন 
ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে প্রচার করুক ।* 

“বৎস! এই জগৎ ছুঃথের আগার বটে, কিন্তু ইহ! মহাপুরুষ- 
গণের শিক্ষালয় স্বরূপ । এই ছুঃখ হইতেই সহানুভূতি, সহিষুঃতা, 

৪৯৫ 


স্বামী বিবেকানন্দ। 


ও সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছাশক্তির বিকাশ হয়, ষে শক্তিবলে মানুষ 
সমগ্র জগৎ চূর্ণবিচুর্ণ হইয়া গেলেও বিন্দুমাত্র কম্পিত হয় না। 
“গণ্যমান্ত, উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোন ভরসা রাখিও 
না। ভরসা তোমাদের উপর; পদমর্ধ্াদাহীন, দরিদ্র, কিন্তু 
বিশ্বাসী তোমাদের উপর। ভগবানে বিশ্বাস রাখ। কোন 
কৌশলের প্রয়োজন নাই। কৌশলে কিছুই হয় না। ছুঃখীদের 
জন্য প্রাণে প্রাণে ক্রন্দন কর। সাহায্য আমিবেই আসিবে |” 
“ভগবান্‌ অনস্তশক্তিমান্; আমি জানি, তিনি আমাকে সাহায্য 
করিবেন। আমি এই দেশে অনাহারে বা শীতে মবিতে পারি; 
কিন্তু হে মান্দ্রাজবাসী যুবকগণ, আমি তোমাদের নিকট এই গরীব, 
অন্ত, অত্যাচার-গীড়িতদের জন্য এই সহান্থৃভৃতি, এই প্রাণপণ 
চেষ্টা, দায়স্বরূপ অর্পণ করিতেছি । যাও, এই মুহুর্তে সেই পার্থ- 
সারথির মন্দিরে, যিনি গোকুলের দীনদরিদ্র গোপগণের সথ৷ 
ছিলেন, যিনি গুহক চগ্ডাণকে আঁলঙ্গন করিতে সন্কুচিত হন নাই, 
যিনি তাহার বুদ্ধ-অবতারে রাজপুরুষ'দগের আমন্ত্রণ অগ্রাহ্‌ 
করিয়া এঁক বারনারীর নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার 
করিয়াছিলেন, বাও, তাহার নিকট গিয়া সাষ্টাঙ্গে পড়, এবং তার 
নিকট এক মহাবলি প্রদান কর, বলি--জীবন-বলি, তাহাদের জন্য, 
যাহাদের জন তিনি ধুগে যুগে অবতীর্ণ টয় থাকেন, যাহাদের 
তিনি সর্বাপেক্ষা ভাল বাসেন,-__সে দীন, দরিদ্র, পতিত, উৎ- 
গীড়িতদের জন্য । তোমরা সারা জীবন এই 'ভ্রিশকোটি ভারত” 
বাসীর উদ্ধারের জন্ত ব্রত গ্রহণ কর, যাহার! দিন দিন ডুবিতেছে |” 
"এ একদিনের কাজ নয়। পথ ভয়ঙ্কর কণ্টকপূর্ণ। কিন্তু 
৪৯৬ 


প্রকৃত কাধ্যারস্ত ।. 


পার্থ-সারথি আমাদেরও সারথি হইতে প্রস্তত, আমরা তাহা জানি। 
তাহার নামে, তাহার প্রতি অনন্ত বিশ্বাস রাখিয়া শতশতযুগ-সঞ্চিত 
পৰ্বত-প্রমাণ অনন্ত ছুঃখরাশিতে অগ্নি সংযোগ করিয়! দাও, উহ্থা 
ভন্মসাৎ হইবেই হইবে ।” 

“তবে এস, ভ্রাতৃগণ ! স্পষ্ট করিয়! চক্ষু খুলির| দেখ, কি 
ভয়ানক ছুংথরাশি ভারত ব্যাপিয়া। এ ব্রত গুরুতর, আমরাও 
কষুদ্রশক্তি। তা! হউক, মামরা জ্যোতির তনয, ভগবানের তনয়। 
ভগবানের মহিমা ঘোষিত হউক। আমরা সিদ্ধি লাভ করিবই 
করিব। শত শত লোক এই চেষ্টায় প্রাণত্যাগ করিবে, আবার 
শত শত লোক উঠিবে। প্রভুর জয়! আমি এখনে অকৃতকাধ্য 


হইয়া মরিতে পারি, আর একজন এই তার গ্রহণ করিবে। তোমরা! . 


রোগ কি বুঝিলে, ওঁষধও কি তাহা জানিলে, কেবল বিশ্বাসী 
হও। আমরা ধনী বাবড় লোককে গ্রাহথ করি না। হথাদয়-শৃন্ত, 
মন্তিফলার বাক্তিগণকে বা তাহাদের নিস্তেজ সংবাদপত্র-প্রবন্ধ- 
সমুহকেও গ্রাহথ করি না। বিশ্বাস, বিশ্বাস, সহান্থভৃতি, অগ্নমিময় বিশ্বাস, 
অগ্রিময় সহানুভূতি । জয় প্রভূ, জয় প্রভু ! তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, 
তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু! অগ্রসর হও, প্রভু আমাদের 
নেতা । পশ্চাতে চাহিও না । কে পড়িল, দেখতে যাইও না। 


এগিয়ে যাও, সম্মুখে, সন্ুখে ৷ এইরূপেই আমরা অগ্রগামী হইব, 


একজন পড়িবে,--আর একজন তাহার স্থান অধিকার করিবে। 


“আমাদের কার্ধ্য-_কাঞ্জ করিয়৷ মরাকেন" প্রশ্ন করিবার 


অধিকার আমাদের নাই। সাহস অবলম্বন কর, আমা দ্বার! ও 
তোমাদের দ্বারা মহৎ মহৎ কর্মী হইবে, এই বিশ্বান রাখ।” 
৪৯৭ 


সি 


“ভয় ত্যাগ কর, প্রভূ তোমার সঙ্গেই রহিয়াছেন। তিনি 
নিশ্চয়ই ভারতের লক্ষ লক্ষ অনশনক্রিষ্ট ও অজ্ঞানান্ধ জনগণকে 
উন্নত করিবেন ।” 

“মনে করিও না, আমরা দরিদ্রঃ অর্থ জগতে শক্তি নহে, 
সাধুতাই, পবিত্রতাই শক্তি আসিয়া দেখ, সমগ্র জগতে ইহাই 
প্রকৃত শক্তি কিনা ।* 

“দৃঢ় ভাবে কার্ধা করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও 
ও প্রভূতে বিশ্বাস রাখ। কাধে লাগো। মামি আসিতেছি। 
আমাদের কার্য্যের এই মূল কাট! সর্বদ। মনে রাখিবে- জন 
সাধারণের উন্নতিবিধান--ধর্মে এক বিন্দু আঘাত না করিয়! |” 

“আপনাতে বিশ্বাস রাখ । প্রবল বিশ্বাস বড় বড় কার্পোর 
জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরীব, পদ- 
দলিতদের উপর সহানুভূতি করিতে হইবে । ইহাই আমাদের 
মূলমন্ত্র । এগিয়ে যাও বীরহৃদয় যুবকবুন্দ !” 

॥ . “বড় বড় কাজ কেবল খুব স্বার্থতাযাগ দ্বারাই হইতে পারে। 
স্বার্থের আবশ্যক নাই, নামেরও নয়, যশেরও নয়, তা তোমারও 
নয়, আমারও নয়, বা আমার গুরুর পর্যন্ত নয়। উদ্দেশ, লক্ষ্য 
যাহাতে কার্ষো পরিণত হয়, তাহার চেষ্ট কর) হে বীরহদয় 
মহুদাশয় বালকগণ, উঠে পড়ে লাগো। নাম, যশ'বা অন্ত কিছু 
ভুচ্ছ জিনিষের জন্য পশ্চাতে চাহিও না। স্বার্থকে একেবারে 
বিসর্জন দাও ও কার্য কর। মনে রাঁখও “অনেকগুলি তৃণগুচ্ছ 
একত্র করিয়া রজ্জু প্রস্তুত হইলে তাহাতে মন্ত হস্তীকেও বীধা 
যায়।” তোমাদের সকলের উপর তগবানের আশীর্বাদ বর্ধিত 
৪৯৮ 


প্রকৃত কাধ্যারস্ত । 
হুউক। তাহার শক্কি তোমাদের সকলের ভিতর আম্থক--লামি 
বিশ্বাস করি, তার শক্তি তোমাদের মধ্যে বর্তমানই রহিয়াছে । বেদ 
বলিতেছেন-_-“উঠ, জাগো, যতদিন না লক্ষস্থলে পৃছিতেছ 
থামিওনা।” জাগো, জাগে! দীর্ঘ রজনা প্রভাত প্রায় । দিবসের 
আলোক দেখা যাইতেছে । মভাতরঙ্গ উঠিয়াছে। কিছুতেই উ্ভার 
বেগ রোধ করিতে পারিবেন । আমি পত্রের উত্তর দিতে দেরি 
করিলে বিষগ্র বা নিরাশ হইও না। লেখায় কি ফল? উৎসাহ 
বৎস, উৎসাঠ-__্রেম, বৎস, প্রেম । বিশ্বাস, শ্রদ্ধা । আর ভর 
করিও না, সর্বাপেক্ষা গুরুতর পাপ -_ভয়।” ্‌ 
“অহঙ্কৃত হইও না। মতের বিভিন্নতার দিকে বিশেষ কোক 
দিও না, কোন কিছুর বিরুদ্ধেও বলিও না। আমাদের কায কেবল 
'ভিন্ন ভিন্ন রাসান্ননিক দ্রবা একত্রে রাখিয়া দেগুরা । প্রভূ জানেন, 
কিরূুপে ও কখন তাহার! ভিন্ন ভিন্ন রূপ ধারণ করিবে। সর্রোপরি 
আমার বা তোমাদের কৃতকার্যতায় অহঙ্কৃত হইও না, বড় বড় 
কায এখনও করিতে বাকি । যাহ! ভবিষ্যতে হইবে, তাহার সহিত 
তুলনায় এই সামান্ঠ সিদ্ধি অতি তূচ্ছ। বিশ্বাস কর, বিশ্বান কর, গ্রভুর 
আজ্ঞাম্ভারতের উন্নতি হইবেই হইবে । ' সাধারণে এবং দরিদ্র 
ব্যক্তির! সুখী হইবে, আর আনন্দিত হও যে, তোমরাই তীহার কার্য 
করিবার নির্বাচিত যন্ত্র । ধন্মের বস্তা আসিয়াছে । আমি দেখিতেছি, 
উহ পৃথিবীকে ভাসাইয়া লইয়া যাইতেছে, কিছুতে উহাকে বাধা 
দিতে পারিতেছে না,--অনস্ত, অনন্ত, সর্বগ্রাসী); সকলেই সামনে 
যাও, সকলের শুভেচ্ছা উহ্ভার সহিত যোগ দাও। সকল হস্ত 
উহ্হার পথের বাধা সরাইয়া দিকৃ। জয় প্রভুর জয়।” 
৪৯৪ 


স্বামী বিবেকানন্দ । 


“কার্য্যের আর্ত খুব সামান্য হইল বলিয়া ভয় পাইও না। 
এই ছোট হইতেই বড় হুয়া থাকে । সাহস অবলম্বন কর। নেতা! 
হইতে যাইও না, সেবা কর। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন 
সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাইয়াছে । এই বিষয়ে বিশেষ 
সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে পর্ণান্ত তুচ্ছ করিয়। নিঃস্বার্থ হও ও কাষ 
কর। * * লাগো, লাগো ব্সগণ ! প্রভুর জয় !” 

“হে মহামনা রাজন ! * এই জীবন ক্ষণভ্কুর-_-জগতের ধন 
মান গ্রশ্র্যয এ সকলই ক্ষণস্থা মী ৷ ত্রাহারাই যথার্থ জীবিত, যাহার! 
অপরের জন্য জীবন ধারণ করে। মবশিষ্ট ব্যক্তিগণ বাচিয় নাই) 
মরিয়া আছে ।» 

“না” বলিলে চলিবে না! আর কিছুতেই আবশ্তক নাই, 
আবশ্তক কেবল প্রেম, 'মকপটতা, ও সহিষ্ণুতা । জীবনের অর্থ 
উন্নতি, উন্নতি অর্থে হৃদয়ের বিস্তার, আর হৃদযরে বিস্তার ও প্রেম 
একই কথা । সুতরাং প্রেম জীবন-_-উহ্হাই একমাত্র জীবন-গতি 
নিয়ামক । - আর স্বার্থপরতাই মৃত্যু” 

“পরোপকারই জীবন, পরহিত চেষ্টার অভাবই মৃত্যু । জগতের 
অধিকাংশ নরপণ্ডই মৃত, প্রেততুলা ; কারণ, হে ধুবকবুনদ, যাহার 
হৃদয়ে প্রেম নাই, সে মৃত প্রেত বই আরকি! হে যুবকবুন্া, 
দরিদ্র, অজ্ঞ ও অভ্যাচার*নিপীড়িত জনগণের জন্ত তোমাদের প্রাণ 
কাছুক, প্রাণ কাদতে কাদিতে হৃদয় রুদ্ধ হউক, মন্তিফ ঘূর্ণায়মান 
হউক, তোমার! পাগল হইবার মত হও! তখন গিয়া ভগবানের 
পাদপঞ্সে তোমাদের অন্তরের বেদনা জানাও । তবে তাহার নিকট 


জল পাসসিততপা পাপী পিপি ১৮০৪৭ 


ক মহীশুর- -রাজ। 


১ শপাপিপিপিপিশপসপপীপীপশীপিপপিপীপাপিপপাপার পীপিপিশাশীকটিশিীশোাশিশি শা পাশপাশি পিপপপাপীশীপ্িলশ 


ৃ | প্রকৃত কাধ্যারস্ত। 
হইতে শক্তি ও সাহাষ্য আসিবে--অদম্য উৎসাহ-_অনস্ত শক্তি 
আসিবে ।” 

“স্ত্যকে ধরিয়া থাক, আমর! নিশ্চয়ই কৃতকার্ধ্য হইব। 
হইতে পারে বিলম্বে, কিন্তু নিশ্চিত যে কতকার্ধ্য হইব, এ সম্বন্ধে 
কোন সন্দেহ নাই। কাজ করিয়া যাও, মনে কর, আমি জীবিত 
নাই । এই মনে করিয়া কাষে লাগ, যেন তোমাদের প্রতোকের 
উপর সমুদয় কাষের ভার। ভাবী পঞ্চাশ শতাব্দী তোমাদের 
দিকে সতৃষ্ণনয়নে চারা আছে। ভারতের ভবিষ্যৎ তোমাদের 
উপর নির্ভর করিতেছে । কায করিয়া যাও ।» 

“গুপ্ত বদমায়েসি, লুকানে। জুয়াচুরি যেন কিছু আমাদের মধ্যে 
না থাকে ; কিছুই লুকাইর়। করা হইবে না । কেহ যেন আপনাকে 
গুরুর বিশেষ শ্রিয়পাত্র মনে করিয়! অভিমানে স্ফীত না হন। এমন 
কি, আমাদের মধ্যে গুকও কেহ থাকিবে না, গুরুগিরিও চলিপে 
না। হে বারহৃদয় বালকগণ, কার্যে অগ্রসর হও। টাক! থাক্‌ 
বা নাই থাক্‌, মানুষের সহায়তা পাও বা নাই পাও, তোমার প্রেম 
ত আছে? ভগবান্‌ ত' তোমার সহায় আছেন? অগ্রসর হও, 
তোমার গতি কেহ রোধ করিতে পারিবে না|» 

“যথার্থ উন্নতি ধীরে ধীরে হয় কিন্তু উহা অব্যর্থ |” 

( ইংরাজীর অন্ুবাদ ) 
তাহার পত্রাবলী হইতে এইরূপ অসংখ্য স্থান উদ্ধৃত করিয়! 
দেখান যাইতে পারে সেগুলি কিরূপ সন্তাবপূর্ণ ও স্ব্দেশপ্রেম- 
ব্যঞ্জক। কোথাও তিনি বেদান্তের গুড় মর্ম পরিস্ফুট করিয়! 
দেখাইতেছেন খধিদ্িগের প্রত মনোভাব কি ছিল, কোথাও 
৫০১ 


দেখাইতেছেন ভারতবর্ষ ও নবাজগতের মধো প্রভেদ কোন্‌ খানে, 
কোন বিষয়ে আমরা পাশ্চাত্য জাতি হইতে হীনতর, আবার কোন 
বিষয়ে তাহাদের অপেক্ষা অধিক শ্রেষ্ঠ । কোথাও হয়ত ভারতের 
বর্তমান অভাব কি, কি করিয়া সে অভাব পুরণ হইতে পারে, এই 
সম্বন্ধে ' নানাবিধ কাধ্যকরী উপায় নির্দেশ করিতেছেন। এই 
পত্রগুলি পাঠ করিলে বুঝ! যায় তিনি ভারতে আত্মত্যাগ ও 
বৈরাগ্যবান লোক সাহায্যে স্ুপ্রণালীবদ্ধ কাধ্য আরম্ভ করিবার 
জন্ত কতদূর উৎসুক হইয়াছিলেন। তাহার ইচ্ছা ছিল বিশেষভাবে 
একদল সন্ন্যাসীকে সুশিক্ষিত করিয়া জনসাধারণের মধ্যে প্রহিক 
ও পারমার্থিক বিদ্যা প্রচারের জন্ত গ্রামে গ্রামে, পল্লীতে পল্লীতে 
প্রেরণ করিবেন । 

একটা পত্রে তিনি লিখিতেছেন £__ 

“ভারতের জনসাধারণকে উন্নত করা এখন তোমাদের একমাত্র 
কাধ্য। ইহার জন্য মন প্রাণ দিপা খাটিতে পারে এমন সব যুবক 
লইয়া কাধ্য আরভ্ত কর। & * * * আর একটি সদ্ৃগুণ অভ্যাস 
করা আবস্তক__সেটি হইতেছে আদেশ পালন। ধাহাদিগের হস্তে 
অধ্যক্ষতার ভার স্ন্ত, ত্াহাদিগের কথামত কাজ ন1। করিলে 
কোন সঙ্ঘকেন্ত্র গঠিত হইতে পারে না । আর বিচ্ছিন্ন ব্যক্তিগত 
শক্তিসমূহ একস্থানে সংহত ও কেন্দ্রীভূত না হইলে কোন মহৎ 
কাধ্য সম্পাদন করা অসম্ভব। ঈর্ধ্যা/ অভিমান দুর কর। পরার্থে 
মিলিত হইয়া কাধ্য করিতে শিক্ষা কর। ইহাই বর্তমানে এদেশের 
সর্বাপেক্ষা প্রয়োজনীয় বস্তু ।* (ইংরেজীর অনুবাদ )। 

এই সকল পত্রের অধিকাংশ তাহার উত্তরভারত ও মান্ত্রাজ- 

৫৪২ 


| 

্ প্রকৃত কাধ্যারস্ত ৷ 
বাসী শিষ্যদিগকে এবং মঠের গুরুভ্রাতগণকে লিখিত হইয়াছিল, 
এবং এতন্দ্ার! ত্বাহার সাক্ষাৎ উপস্থিতিতে যে ফল হইত প্প্রায় 
তত্তুল্য ফল প্রস্থত হইয়াছিল। যিনি তাহার পত্র পাঠ করিতেন 
তিনিই উৎসাহে পুর্ণ হইতেন এবং তাহার উপদেশমত কাধ্য 
করিবার জন্য ব্যগ্র হইতেন। এবার নিউইয়র্কে রীতিমত কার্ধ্য 
আরম্ভ করিবার পর ম্বামিজী মান্দ্রাজী শিষ্াগণকে একখানি 
বেদান্তবিষয়ক পত্রিকা প্রকাশ করিবার জন্ত পুনঃ পুনঃ লিখিতে- 
ছিলেন। এমন কি, এজন্ত বক্তৃতা কোম্পানীর নিকট হইতে লক্ব 
স্বোপার্জিত অর্থ হইতেও তাহাদিগকে যথেষ্ট অর্থ পাঠাইয়াছিলেন। 
ইহার পরই প্র পত্র 'ব্রহ্মবাদিন্, নামে পাক্ষিক আকারে প্রকাশিত 
হইতে আর্ত ভয়। তিনি শিষ্যদিগকে সংস্কৃত শান্তগ্রস্থসমূহ 
মনোযোগের 'সহিত অধ্যয়ন করিতে উপদেশ দিয়াছিলেন ও 
কি ভাবে উক্ত ব্রিহ্গবাপ্িন্” কাঁগজখানি চালাইতে হইবে তৎসন্বন্ধে 
নিউইয়র্ক হইতে ৬ই মে (১৮৯৫) তারিখে একটি পঙ্রে 
লিখিয়াছিলেন £-_ 

“বেদান্ত অর্থাৎ বেদাস্তের অন্তর্গত দ্বৈত, বিশিষ্টা্বৈত ও অদ্বৈত 
নামক সোপানত্রয়"সমন্বিত সমগ্র বেদাস্তশান্ত্রে জগতের সর্ববিধ 
ধর্ম-ভাব নিহিত আছে। প্র তিনটি সোপান ঠিক পর পর অবস্থিত 
ও মানব-মনের ব্রিবিধ অবস্থার উপযোগী । ইছাই ধন্মের সুদ তত্ব। 
প্রথম অবস্থায় দ্বৈতবাদ-_খুষ্ট ও মুসলমান ধর ইহাকে আশ্রয় 
করিয়াছে। তন্মধ্যে ইউরোপী জাতিরা খুষ্টধন্ম ও সেমিটিক 
জাতির! মুসলমান ধর্ম গ্রহণ করিয়াছে। 


তারপর-_-বিশিষ্টাদ্বৈত। 
ূ ৫০৩ 


স্বামী বিবেকানন্দ । 


সর্ঘশেষ অদ্বৈত।-_-যোগ-ধারণার সহিত সংযুক্ত হইয়া এই 
ত্রিবিধ বাদসমস্তিই হিন্দুধন্্ নামে খ্যাত এবং হিন্দুস্তানের 
বিবিধ জাতির মধ্যে এই ত্রিবিধ অবস্থার লোকই বিদ্যমান । 
অতএব হিন্দুপন্ম বলিতে কোন ক্ষুদ্র সক্কীর্ণ সাম্প্রদায়িক ধর্ম 
বুঝায় না। হিন্দুধর্ম বলিতে বুঝিবে বেদাস্ত ধর্ম, আর বেদাস্ত 
ধন্মই জগতের ধন্ম। কেবল বিভিন্ন জাতির বিভিন্নরূপ 
অভাব আকাজ্ষ। মনোবুত্বি ও পারিপার্থিক অবস্থাভেদে ইহ! 
বিভিন্ন আকার ধারণ করিয়াছে। মুলত্তত্ব সেই এক। শুধু 
শান্ত শৈবাদি ভিন্ন ভিন্ন সম্প্রদ্দায়বিশেষে ভিন্ন ভিন্ন মুর্তি ধারণ 
করিয়াছে । তোমরা তোমাদের পত্রিকায় ঁ তিন মতেরই সম্বন্ধে 
প্রবন্ধের পর প্রবন্ধ লিখিযা। বুঝাইতে থাক, যে কাহারও সহিত 
কাহারও বিবাদ নাই, তিনই একের অঙ্গীভূত, তবে পর পর 
ক্রমিক অবস্থায় প্রযুজ্য, তিনের মধ্যে কোন গোল ব৷ অনামঞ্জস্ত 
নাই। আর, তফাৎ যা, সে শুধু বহিরাচার অনুষ্ঠানে । মুলে 
লক্ষ্য এক | অর্থাৎ দার্শনিক ও আধ্যাত্মিক তন্থবটি প্রচার করিয়! 
যাও, তার পর যাহার যেব্ূপ ভাব, সে সেইভাবে উহ্হাকে আত্মগত 
করুক। কাগজখানি যেন তুচ্ছ বিষয় লইয়! থাকে না, ধীর, 
স্থির, গম্ভীর স্থুরে লেখা হয়। এইরূপে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে 
একনি হুইয়! আপন ব্রত সম্পাদন করিয়া! যাও।” ( ইংরাজীর 
অন্ধথবাদ )। . 

এই সময়ে শুধু 'ত্রহ্গবাদিন্ঠ পত্রিকায় নহে, ভারতের জনহিতকর 
অন্তান্ত অনুষ্ঠানেও তিনি অর্থ সাহাধ্য করিয়াছিলেন। উদ্দাহরণ 
স্বরূপ বাবু শশিপদ বন্য্যোপাধ্যার় প্রতিষ্ঠিত বরাহনগর হিন্দু-বিধবা 

৫৬৪ 


প্রকৃত কাধ্যারন্ত। 
বিদ্যালয়ের কথা উল্লেখ করিতে পারি। এই স্কুলটি ত্রাঙ্মদিগের 


স্কুল ও সম্পূর্ণভাবে ব্রাহ্ম-পরিচালিত | কিন্তু ইহার উদ্দেন্ত মহৎ 


ছিল। সেজন্ত স্বামিগী অকপট আগ্রছের সহিত উহার সাহায্যে 
অগ্রসর হইয়াছিলেন। ক্রুকলিন নৈতিক সভার (7370901%1) 
ঢ01)109] 45590019001) সমক্ষে তিনি এহিন্দুরমণীর আদর্শ 
(01761369815 01171700. %/0171010 ) শীর্ষক একটি বক্তৃত। প্রদ্থান 
করেন। শ্রী বক্তৃতা উপলক্ষে বত টাকা উঠিয়াছিল তাহা তিনি 
সভাপতি মহাশয়কে শশিপদ বাবুর বিদ্যালয়ের সাহাষ্যার্থ প্রেরণ 
করিতে অনুরোধ করিয়াছিলেন! তদনুসারে সভাপতি ডাক্তার 
লুইস্‌ জেন্স্‌ (131 [.0%/1$ হরে. 7810১ ) মহোদয় শশিপদ বাবুকে 
নিম্নলিখিত পত্রের সহিত উক্ত সমুদয় মর্থ প্রেরণ করিক্নাছিলেন । 
“আপনার স্বনামধন্য দেশবাসী স্বামী বিবেকানন্দ একটি বক্তৃত। 
দিয়া যে অর্থ উপার্জন করিয়াছেন তাহাই আপনাকে পাঠাই- 


তেছি। তিনি আমাদের জন্ত অনেকবার বুহৎ জনমগ্লীর 


সমক্ষে বক্তৃতা দিয়াছেন এবং বেদাস্তদর্শন ও ভারতের সামাজিক 
ও রাজনৈতিক অবস্থ৷ জানিবার জন্য এতন্দেশবাীর আগ্রহ ও 
কৌতৃহল বৃদ্ধি করিয়াছেন। শ্বামিজীর মহত্বের পরিচয়ন্বরূপ 
একথাও প্রকাশ করা কর্তব্য যে আপনার স্কুলের জন্ত বক্তৃতা 
দিয়! অর্থসংগ্রহ করিবার প্রস্তাব তিনিই সব্ব প্রথম উখবাপিত 
করেন ও পরে আমরা তাহাকে এ কার্ধ্যে সাহাষ্য করি ।” 

হিন্দু হউক, ব্রাহ্ম হউক, আর্ধ্যসমাজী হউক, মুসলমান বা খৃষ্টান, 
যেকোন ধর্ম বা সমাজ হউক, ধাহার! প্রকৃত প্রেমের সহিত স্বদেশ 
 সেব। ও স্বদেশের হিতসাধন করিতেন বা কোন প্রকার উদ্ধার 
৪৫০৫ 


সি 


ভাব পোষণ করিতেন, স্বামিজী কখনও তাহাদিগের প্রতি অশ্রন্ধা 
প্রদর্শন করিতেন না। বরং স্থযোগ পাইলেই তাহাদের প্রশংসা 
ও তাহাদের কার্য্যের সহায়তা করিতেন। খৃষ্টান পাত্রীরা 
ত তাহার এত নিন্দা ও গ্লানি ও তাহাকে এত জ্বালাতন করিয়া 
ছিল, কন্ত তথাপি প্রকৃত খুষ্টভক্তকে তিনি কতদুর সমাদর করিতেন, 
নিয্নলিখিত পত্র হইতে তাহা বোধগম্য হইবে £-- 

“এখানকার খুষ্টধশ্ম ভারতে গ্রচারিত খৃষটধর্্ম হইতে সম্পূর্ণ বিভিন্ন। 
তোমরা! শুনিয়া আশ্চধ্যবোধ করিবে যে এপিস্কোপাল ও গ্রেস্- 
বিটিরিয়ান সম্প্রদায়ের অনেক খৃষ্টধন্মধাজক আমার বন্ধু। তাহার! 
ভোমাদিগের ন্যায় স্বধন্দমানুরক্ত ও উদ্দার-গ্রাণ। সর্বত্রই দেখ 
যায় প্রকৃত সশ্বীন্মিক ব্যক্তির হৃদয় প্রশস্ত (0116 :98] 57317- 
[081 17791) 15 10020 ০৮০1৮ %1)6:6), প্রেমের প্রেরণায় তিনি 
এইরূপ উচ্চস্বভাবসম্পন্ন হইয়া থাকেন। ধীহারা ধরন্থ্বের নামে 
বাণিজ্য করিতে বসেন, তাহারাই ধন্মের মধ্যে প্রতিযোগিতা, 
সন্ব ও স্বার্থপরতা টানিয়া আনিয়া অপরের অনিষ্ট সাধন করেন ও 
নিজেদের ক্ষুদ্রচিত্তের পরিচয় দেন।* (উৎরাজীর অনুবাদ )। 

আবার এদেশের পাত্রীরা তাহার নিন্দা ও তাহার কার্ধ্যকে 
আক্রমণ করিয়৷ ষে বিষপুরিত সমালোচন1 বাহির করিয়াছিঝেন, 
তাহার ভারতীয় বন্ধুরা তাছ। তাহার নিকট পাঠাইলে ভিনি উত্তর 
দিয়াছিলেন-_- 

ণভবিষ্যতে লোকে আমার স্বপক্ষে ব৷ বিপক্ষে যাহাই বলুক্‌ 
ন! কেন, তাহাতে কর্ণপাত করিবে না। জীবনের শেষ মুহ্র্ত 
পর্যাস্ত আমি অবিশ্রান্ত ভাবে কার্য করিয়। যাইব-_-এমন কি, মৃভুুর 

৫০৬ 


প্রকৃত কার্্যারস্ত। 


পরেও জগতের কল্যাণের জন্ত কার্য করিব। মিথা অপেক্ষা 
সত্যের গুরুত্ব সহম্রগুণে বেশী (700) 15 10111161% 17016 
৮/9161)65 [109 0710100) ) *% ₹ * +গ চরিত্র-বল, পবিত্রতা -বল, 
সত্যের বল, মনুষ্যত্বের বল--এই থাকিলেই হইবে । যতক্ষণ আমার 
এসব আছে, ততক্ষণ তোমাদের কোন চিস্ত। নাই--ততক্ষণ কেন 
লামার কেশাগ্রও স্পর্শ করিতে পারিবে না। যদি কেহ আমার 
অনিষ্ট চেষ্টা করে, নিশ্চয় জানিও সে বিফল-প্রয়াস হইবে-__ইহ 
সাক্ষাৎ ভগবদ্ধাণী।” ( ইংরাজীর অনুবাদ ) 

সতোর প্রতি ও নিজের প্রতি তাহার এমনই অগাধ ও অসীম 
বিশ্বাস ছিল! 

এ সময়ে তিনি নিন্দাস্্রতিকে সম্পূর্ণ উপেক্ষা করিতে আরম্ত 
করিয়াছিলেন। বরাবরই প্র ভাব ছিল, তবে প্রথম প্রথম তিনি 
ঈর্ষযাপরায়ণ লোকপ্দিগের উপর চটিয়া যাইতেন। ১৮৯৪ সালে 
কলিকাতার পাত্রীর! গবর্ণমেণ্টের চক্ষে তাহাকে একজন রাজ- 
নৈতিক প্রচারক বলিয়। প্রতিপন্ন করিবার চেষ্টায় ইচ্ছাপুর্বক তাহার 
আমেরিকার কাধ্যকলাপের বিকুতার্থ করিয়। বক্তৃতাদ্দি দিয়াছিলেন। 
তাহাতে তাহার কোন কোন শিব হুঃখিত হইয়! পাদ্রীদিগের ছুষ্টামির 
উল্লেখ করিয়। তাহাকে পত্র লেখেন । তাহার উত্তরে তিনি ১৮৯৪ 
সালের ২৭শে সেপ্টেম্বর লিখিয়াছিলেন -_ 

*₹ * * কল্কাতা থেকে আমার বস্তুত ও কথাবার্ত৷ সম্বন্ধে যে 
সব বই ছাপা হয়েছে, তাতে একট! জিনিষ আমি দেখতে পাচ্চি। 
তাদের মধ্যে কতকগুলি এরূপ ভাবে প্রকাশ করা হয়েছে বে, 
পড়লে বোধ ভ্য় যেন আমি রাজনীতি নিয়ে আলোচন! কচ্ছি। 

৫০৭ 


৩৩ 


স্বামী বিবেকানন্দ । 


প্রকৃতপক্ষে কিন্তু আমি রাজনীতিজ্ঞ বা রাজনৈতিক আন্দোলন- 
কারী নই। আমার লক্ষ্য কেবল আত্মতত্বের দিকে--সেইটে যদি 
ঠিক হয়ে যায়, তবে আর সমস্ত ঠিক হয়ে যাবে-_-এই আমার 
মত। & * * অতএব তুমি কল্কাতার লোকদের অব্য অব্শ্ 
সাবধান করে দেবে, যেন আমার কোন লেখা বা কথার ভিতর রাজ- 
নৈতিক উদ্দেশ্ত মিথ্যা ক'রে আরোপ করা না হয়। কি আহাম্মকি ! 
ক ৬ ক্শুন্লাম, রেভারেও কালীচরণ বীড়,য্যে নাকি থুষ্ঠীয় মিশ- 
নরিদের সমক্ষে এক বক্তৃতায় বলেছিলেন যে, আমি একজন 
রাজনৈতিক প্রতিনিধি । যদি সর্বসাধারণের সমক্ষে এ কথা বল! 
হয়ে থাকে, তবে আমার তরফ থেকে উক্ত বাবুকে প্রকাশ্থে 
জিজ্ঞাসা করবে, তিনি তার উক্ত কথাট৷ কল্কাতার যে কোন 
ংবাদপত্রে লিখে হয় প্রমাণ করুন, না হয় প্র বাজে অর্থহীন 
কথাট! প্রত্যাহার করুন। এট অন্ত ধন্দাবলম্বীকে অপদস্থ 
কর্বার জন্য খৃষ্টান মিশনরীদের একটা কৌশলমাত্র। আমি 
সাধারণ ভাবে সমুদয় খৃষ্টার়ান-পরিচালিত শাসনতন্ত্রকে লক্ষ্য ক'রে 
সরল ভাবে সমালোচনাচ্ছলে কয়েকটা কড়া কথা ব'লেছি। 
কিন্তু তারমানে এ নয় যে, আমার রাজনৈতিক বা তজ্জাতীয় 
বিষয়চর্চার দিকে কিছু ঝোঁক আছে, অথবা রাজনীতি বা তৎসদৃশ 
কিছুর স্ঙ্গে আমার কোনরূপ সংশ্রব আছে। ধার ভাবেন, খ সব 
বন্তৃতা থেকে স্থানে স্থানে উদ্ধৃত ক'রে ছাপানো একট! মন্দ হুম্কুক 
নয়, আর প্রমাণ কণ্তে চান যে, আমি একজন রাজনৈতিক 
প্রচারক, তাদের আমি বলি হে ঈশ্বর, এই সব বন্ধুদের হাত 
থেকে আমায় রক্ষা কর।” &% &* আমার বন্ধগগণকে ব*লবে, 
৫৬৮ 


প্রকৃত কাধ্যারস্ত ৷ 


ধারা আমার নিন্দাবাদ কচ্চেন, তাদের কথায় আমার একমাত্ 
উত্তর--একদম চুপ থাকা । আমি যদি টিল খেয়ে পাটকেল ছুড়ি, 
তবে তাদের সঙ্গে আর আমার পার্থক্য রইল কি! আমার বন্ধুদের 
বলবে-_-সত্য নিজেই নিজেকে প্রতিষ্ঠা কর্বে, আমার জন্য তাদের 
কাহারও সঙ্গে বিরোধ কগর্তে হবে না। * * * * সাধারণের 
সামনে বেরোনোর, দরুণ এই ভূয়ো নাম বশ পেয়ে ও খবরের 
কাগজে নাম বেরিয়ে বেরিয়ে ক্রমাগত হৈ চৈ সৃষ্টি হওয়ায় আমি 
একেবারে দিক্‌ হয়ে গেছি । এখন কেবল প্রাণ চাচ্চে--হিমালয়ের 
সেই শান্তিময় ক্রোড়ে ফিরে যাই ।” ( ইংরাজীর অনুবাদ ) 


৫৬৯ 


ব্্দসেন প্রসাব । 


নিউইয়র্কে স্বামিজী যে ক্লাস খুলিয়াছিলেন তাহাতে প্রধানতঃ 
রীজযোগ ও জ্ঞানযোগ শিক্ষা দেওয়া হইত। তিনি শিষাদ্দিগকে 
প্রথম হইতেই বুঝাইয়া দিলেন যে ধম্ম একটা বিশ্বাসমাত্র নহে, 
সাক্ষাৎ অনুভূতির বিষয়। ইহ! লাভ করিতে হইলে শরীর ও 
মনের সংষমবিধায়ক কতকগুলি নিয়ম প্রত্যহ অভ্যাস কর 
, আবশ্তাক। অষ্টাঙ্গ ষোগশান্ত্রে এই সমুদয় নিয়ম স্থুপরিষ্কৃত ভাবে 
লিপিবন্ধ হইয়াছে । এই যোগেরই নাম রাজযোগ। ন্বামিজী 
নিজেও এই সময়ে আহারাদি সর্ববিষয়ে যোণীজনোচিত সংযম 
পালন কৰরিতেন। সুতরাং তাহার শিক্ষাগারটি অনেক পরিমাণে 
একটি মঠের স্তায় হইয়া াড়াইল। 

রাজযোগের মধ্যে তিনি সর্বাপেক্ষা জোর দিতেন ধ্যানের 
উপর। ধ্যান অর্থে বিষয় বিশেষে অবিচ্ছিন্ন তৈলধারাবৎ মনঃসংযম 
বুঝায়। এ অবস্থায় মনকে বলপূর্ধক কোন বিষয়ে লিপ্ত 
করিতে হয় না, অভ্যাসবশতঃ মন আপনিই ধ্যেয় বিষয়ে তন্ময় 
হইয়া পড়ে। ধ্যানের পরিপক্কাবস্থার নাম. সমাধি। সে অবস্থায় 
বাহ বস্তুর জ্ঞান সম্পূর্ণভাবে লুপ্ত হয়। ন্বীমিজী বলিতেন রাজযোগ 
ও ভ্ঞানযোগ কোন না কোন আকারে বরাবরই পৃথিবীর নান 
স্থানে বিষ্কমান আছে। মধ্যযুগে রোমানক্যাথলিক সম্প্রদায়ের 
সেন্ট বার্ণার্ড অব. ক্রেয়ারভো, সেণ্ট বোনাভেনচুর! অব,দি ফ্রান্‌ 
পিম্কান অর্ডার, এবং সেণ্ট থেরেসা অব. যীশাস্‌ প্রভৃতি উচ্চ 

৫১৪ | 


কর্মের প্রসার । 


শ্রেণীর সাধকগণ (7751105) ইহা অবগত ছিলেন, তবে ভারতে 
এই পথগুলি যেরূপ সুন্দর ও নুপরিষ্কতভাবে গঠিত হইয়াছে 
জগতের আর কুজ্রাপি তাহ হয় নাই। স্বামিজী বলিতেন, এই দুরূহ 
বিষয়গুলি খাষিদিগের হস্তে প্ররুত বিজ্ঞানে পরিণত হইয়াছিল, 
অন্ত দেশের লোকের! অজানিত ভাবে তাহার কতক কতক অংশের 
আভাস পাইয়াছিল মাত্র। তিনি আরও বলিতেন, বরাজযোগের 
সাধনা! করিতে হইলে অতিশয় নিয়মপুর্বক ধ্যান-ধারণ! অভ্যাস 
ও ইন্দ্রিয়লং্ঘম করিতে হয়। এই প্রসঙ্গে তিনি শিষ্যদিগকে 
অতীন্ট্রিয় শক্তি লাভের উচ্ছ! ন্যাগ করিতে বলিতেন, কারণ 
এরূপ ইচ্ছা প্রকৃত আধ্যাত্মিক শক্তিলাভের পথে বিষম অন্তরায়। 
ঈশ্বর লাভ করিতে হইলে শুধু একনিষ্ট হয়া ঈশ্বর-চিন্তা করিতে 
হয়। অন্ঠদিকে মন দিলে সাধক কখন অভীষ্ট লাভে সমর্থ হন 
না। এইহেতু তিনি পরম5ংসদেবের পদাল্ক অন্ুসরণ করিয়া শিষা- 
দিগকে সর্বদ ধবলিতেন “59৪৮ 00] 20161 0176 11717169110 
090 0০৭৮-( শুধু এক বস্তর অনুসন্ধান কর-_ঈশ্বর )। 

স্বামিজী কেবল যোগমার্গের তত্ব উপদেশ দিয়াই ক্ষান্ত হইতেন 
না, কেমন করিয়া সে তত্ত্বের সাধন! করিতে হয় তাহ! স্বয়ং কার্ষ্যে 
দেখাইতেন। তিনি একাধারে জ্ঞানী ও সাধক ছিলেন, তাই 
আমরা দেখিতে পাই তিনি নিউইয়র্কের এই নিভৃত আশ্রমে প্রাতে, 
সন্ধ্যায়, বা গভীর রজনীতে প্রায়ই ধ্যানমগ্ন থাকিতেন। সময়ে 
সময়ে এই ধ্যান এরূপ গা হইত যে তিনি সম্পূর্ণ বাহাজ্ঞানশুন্ত 
হইয়া পড়িতেন। 

এইরূপ গুরুই প্রকৃতপক্ষে ধ্যানাভ্যান শিক্ষা দিবার উপযুক্ত । 

৫১১ 


স্বামী বিবেকানন্দ । 


ধিনি পরমহংসদেবের চরণ ছায়ায় বসিয়া আধ্যাত্মিক তত্ব শিক্ষা ও 
মুহূমুহঃ সমাধি অবস্থা প্রত্যক্ষ করিয়াছেন, এবং যিনি সেই ঈীশ্বর- 
গ্রতিম শ্রীগুরুর জলন্ত ত্যাগ বৈরাগ্যের উচ্চাদর্শ সম্মুখে রাখিয়া 
চিরজীবন ঈশ্বরচিন্তা, কঠোর তপন্ত। ও সাধন ভন করিয়াছেন, 
তিনি যে যোগ-বিদ্যার সকল গুঢ় রহস্তই অবগত ছিলেন, তাহাতে 
আর সন্দেহ কি? তিনি প্রত্যেক শিষোর মনের অবস্থা বিশ্লেষণ 
করিয়া তছুপযোগী উপদেশ দিতেন এবং ধ্যানজ দর্শন সমূহের অতি 
নুসঙ্গত ব্যাধ্যা করিতেন । তিনি নিজে যাহা! গ্রত্যক্ষ ও অনুভব করিয়া 
ছিলেন, তাহা ছাড়া অন্ত কোন জিনিষ শিষ্যদিগের নিকট বলিতেন 
না। ন্বাযু-বিধান-গঠন-কৌশল, মস্তিষ্কের সহিত উক্ত বিধানের 
সম্বন্ধ এবং ন্নায়বিক পৰ্রিবর্তনের সহিত মানসিক অবস্থার সম্পর্ক সম্বন্ধে 
তাহার উক্তিসমূহ আমেরিকার বু চিকিৎসক ও শারীরবিদ্যাবিৎ 
(77)59191921515 ) পণ্ডিতের মনোযোগ আকর্ষণ করিয়াছিল 
এবং ত্তাহাদদের অনেকে তাহার মতসমুহ অকাট্য বলিয়া স্বীকার 
করিতেন; বলিতেন, যদিও তাহার মতগুলি অতিশয় অদ্ভুত রকমের 
(0910) তথাপি উহ্াদিগের মধ্যে প্রকৃত সত্য নিহিত আছে 
বলিয়! বোধ হয় এবং এগুলি বিশেষ যত্্সহকারে পরীক্ষা করিয়া 
দেখা উচিত। ধ্যানের দ্বারা মনুষ্য-বুদ্ধির বিকাশ ও অতীন্টিক়- 
শক্তি লাত হয় ও সেই শক্তিকেই এতাঁবৎকাল সকলে দৈবশক্কি 
বলিয়! নির্দেশ করিয়া আসিতেছেন তাহার এই কথায় আমেরিকার 
প্রধান প্রধান মনন্তত্ববিৎ পপ্ডিত, বিশেষতঃ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 
সুবিখ্যাত অধ্যাপক উইলিয়াম জেম্স্‌, জগতের ভিন্ন ভিন্ন দেশের 
ভক্ত, সাধক ও ইশ্বরপরায়ণ ব্যক্তিগণের বিভিন্ন প্রকার মানসিক 
৫১২ 


কন্মের প্রসার । 


অবস্থার পর্যালোচনায় ব্যাপৃত হইয়াছিলেন। কিন্তু তাহার নিজ 
শিষ্যেরা এসকল ধন্মবিষয়ক পাগ্ডিত্পুর্ণ গবেষণার সহিত কোন 
সংশ্রব না রাখিয়া বিশেষ ধৈর্যা সহকারে সাধন ভজনে মনোনিবেশ 
করিয়াছিলেন । 

স্বামিজীর পিজের ধ্যানাবস্থায় এত বিবিধ প্রকারের অনুস্ভূতি 
হইত যোতনি কোনরূপ দর্শন বা শ্রবণেই মাশ্চার্য্যবোধ করিতেন 
ন|।। পৃব্ৰ পূর্বেও এ গ্রকার অনুভূতি অনেকবার হইয়াছিল। 
বরাহনগরের মঠে ধান করিতে করিতে একদিন তিনি দেহাভান্তরস্থ 
ঈড়া, পিঙ্গল! -ও স্ুযুয্! নাড়ীত্রয়কে দেখিতে পাইয়াছিলেন। আর 
একবার (সম্ভবতঃ ১৮৮৮ সালের জানুয়ারী মাসে) পরিব্রাজক 
অবস্থায় গভীর ধ্যানকালে দেখিরাছিলেন, যেন একজন খাঁষতুল্য বৃদ্ধ 
বাক্তি সিন্ধুনদের' তটে দাড়াইয়। 

“আয়াহি বরণে দেবি ত্রাক্ষরে ব্রহ্মবাদিনি। 

গানতি ছন্দলাং মাতঃ ব্র্মযোনি নমোহস্ততে ॥” 
এই বৈদিক গায়ত্রী-প্রণাম-মন্ত্র অতি অপুর্ব স্থুরে উচ্চারণ করি- 
তেছেন, সে নুর মন্ত্রের প্রচলিত স্থর হইতে সম্পূর্ণ বিভিন্ন। 
স্বামিজী বলিতেন, সম্ভবতঃ প্রাচীন আধ্যগণ প্ররূপ সুরে উর সকল 
মন্ত্র উচ্চারণ করিতেন । 

রাজযোগ ও জ্ঞানযোগ সম্বন্ধে তিনি যে সকল গুঢ় রহস্ত বান্ত 
করিয় গিয়াছেন তাহা. হইতে স্পষ্ট বুঝা যায়, তিনি যে যে বিষয়ে 
উপদেশ দিতেন তৎসমুদয় স্বয়ং অন্তরে উপলব্ধি করিয়াছিলেন। আর 
এই কারণেই সত্যজগতের মহ। মহ। জ্ঞানী ও বিজ্ঞানবিৎ পণ্ডিত- 
গণ তীহার কথায় অতদুর আস্থাস্বাপন করিয়াছিলেন । আমরা 

৫১৩ 


| 
স্বামী বিবেকানন্দ । 
তাহার পাশ্চাত্য শিষাদিগের উক্কির সমর্থন করিয়া বলিতে 
পারি-- 
“178 25 2. 77287 10 180 56917 (০৭ 2170 119.0 79 


(1)017700 1170 ৮1 09100501019 ১০৪] +, 


(প্রকৃতই তিনি ঈশ্বর সাক্ষাৎকার সম্পন্ন, আত্মজ্ঞানী পুরুষ ছিলেন)! 

এই সময়েই ইহার বিখ্যাত “রাজষোগ+ গ্রন্থ ও পতঞ্জলির 
যোগন্থত্রের ভাষা রচিত ভয়। কতকট। প্রথমে শিষার্দিগকে বুঝাইবার 
জন্ত বক্ততাকারে প্রদত্ত হইয়াছিল, বাকাঁটা পরে ক্রকলিনবাদিনী 
মিস্‌ ওয়ান্ডে। (195 ৮৪19০) নায়ী তাহার এক ছাত্রী কর্তৃক 
তাহার সম্মুখে লিখিত হইয়াছিল। স্বামিজী মুখে মুখে বলিয়া 
ধাইতেন, মিস্‌ ওয়ান্ডো লিখিয়া লইতেন। মিস্‌ ওয়ান্ডো 
লিখিয়াছেন ২ 

“10 ৮৯5 10511177619 599 0175 9৬810125179 0101,150 
(0 779 1175 00705180501 19 ৬017. 117 09115617170 1015 
0010010797)121108 01) 076 :9%/725) 106 ৮0110 16259 106 %%8101100, 
ড11)115 186 21002160 099]) 35658 01 17)611096101) 0 981-0018- 
(61711)1261018) 19 91775106  00619100]) 10 5020৩ 1217100983 
106670019081197. 11050 21৪75 (0 [6819 (116 [961 017)760 17 
(1610. 170 01176 109 21)907990. 19% 107 [00110995 01 0776 
210 07610 57000121% 119 931151708 0010 1)8 1070121) 1) 50089 


9261 6য%]):555101) 0 50106 10708 06111901206 (98,০101106, 
ভাবার্থ £--স্ত্রের ব্যাথা! করতে কর্‌তে স্বামিজী মাঝে মাঝে 


ধ্যানস্থ হইতেন। আমি এদিকে কলমি কালিতে ডুবিয়ে চুপ 
৫১৪ | 


০১ 


ৃ কর্মের প্রসার । 


করে অপেন্ধ। করছি । অনেকক্ষণ পরে হয়ত তার নিস্তব্ধতা ভঙ্গ 
হ”্ল, তিনি একটি চমৎকার ব্যাখ্যা করলেন, আমি তৎক্ষণাৎ 
সেটি লিখিয়। লইলাম। তাহার তন্ময়তা দেখে অন্ত লোকের পধ্যস্ত 
ভাবোদ্রেক হত । 

জুন মাসে 'রাজযোগ” শ্রান্থ সমাপ্ত হইল। ইতোমধ্যে আমেরকার 
অনেক প্রসিদ্ধ বাক্তি স্বামিজীর অনুরাগী, পৃষ্ঠপোষক ও শিষা- 
শ্রেণীভূক্ত ভইয়াছিলেন। তাহার একান্ত ইচ্ছা হইল কতক- 
গুলিকে সন্গযাসমন্ত্রে দীক্ষিত করিয়া ভবিষ্যতে তাহার কার্ধা পরি- 
চালনার ভার তাভার্দিগের উপর দিয়! যান! দ্বজন প্রকাশ্যে সন্ন্যাস 
গ্রহণের পুর্বেই সকলের নিকট আপনাদিগকে তাহার শিষা বলিয়া 
পরিচয় দিতে । আরস্তু করিয়াছিলেন । ইহাদের নাম ম্যাডাম 
মেরীলুই (1১1209006 [1211০ [.00156) ও তার লিগ ল্যান্সবর্গ 
(০ 1,5017 ],81751)91€) | মেরীলুই একজন ফরাসী রমণী, 
বদিন হইতে নিউইয়র্কে বাস করিতেছিলেন। পঁচিশ বৎসর 
ধরিয়। উনি জড়বাদী, ও সোশালিষ্টদ্রিগের অগ্রনী ও একজন 
নিভীক, উন্নতিগ্রয়ানলা ও বিদূষী রমণী বলিয়া সাধারণের নিকট 
পরিচিত ছিলেন। দ্বিতীয় বাক্তি একজন রুষজাতীয় ইন্ছদী, 
ইভারও পুর্ববত্ান্ত অতি অদ্ভুত। দীক্ষাগ্রহণের পুর্বে ইনি 
নিউউররক্কের একখানি প্রধান সংবাদপত্রের লেখক ও পরিচালক 
শ্রেণীভুক্ত ছিলেন । দীক্ষাগ্রহণের পর ইহার! বথাক্রমে স্বামী অভয়া- 
নন্দ ও স্বামী কৃপানন্দ নামে পরিচিত হুইয়াছিলেন। অন্যান্ত ভক্তের 
মধ্যে নিয়লিখিত কয়েকজনের নাম উল্লেখষোগ্য ৷ বিখ্যাত নর- 
ওয়েবাসী বেহালাবাদক ও স্তাশনালিষ্টের পত্বী মিসেস্‌ ওলীবুল (015 

৫১৫ 


স্বামী বিবেকানন্দ । 


9011), ডাক্তার এলান ডে (41197 1095), মিস্‌ এস, ই, ওয়ান্ডো 
(5. ছ. ৬/৪100 ), প্রফেপর ওয়াইম্যান ( 90780 ), প্রফেসর 
রাইট ( ৬৬1191)1), ডাঃ ্রীট (1)090101 9961) ও আরও বন 
বিখ্যাত ধর্মযাজক ও সাধারণলোক । এই সময়ে বিখ্যাত ফরাপী 
অভিনেত্রী সারা বার্ণহার্ড (58781) 361711)070া ) তাহার সহিত 
সাক্ষাৎ করিয়। তাহার দার্শনিক উপদেশ ও জ্ঞানগারমায় মুগ্ধ হইয়া 
বিম্ম় প্রকাশ করেন। কিছুদিন পরে স্থুপ্রসিদ্ধা গায়িকা মাদাম 
কাল্ভেও ([৬902817)9 0৪1৮9) তাহার একজন বিশেষ ভক্তমধ্যে 
পরিগণিত হন। এতদ্বাতীত নিউইয়র্ক সমাজের সর্ধজন-সুপরিচিত 
ধনী ও ক্ষমতাশালী মিঃ ফ্রান্সিস লেগেট (1৬7. চা917015 1,9৫- 
2610) ও তাহার পত্বী এবং মিস্‌ জে, ম্যাকলাউড (২11১৭ 7 18০- 
1699) তাহার অন্তরঙ্গ বন্ধুশ্রেণীভূক্ত হন, এবং বহু প্রকারে তাহার 
সাহায্য করেন। “ভিকৃপন্‌ সোপাইটি” নামক সভার সম্মুখে তিনি 
অনেকবার বন্তৃত। প্রদানার্থ আহত হইয়াছিলেন। তাহার সভ্যোরাও 
তাহার সকল ভাব বিশেষ আদরের সহিত গ্রহণ করিয়াছিলেন । 
এমন কি, ভড়িৎবিদ্তাবিশারদ জগন্ববিখ্যাত বৈজ্ঞানিক নিকোলাস্‌ 
তেস্ল। (11009195 79519 ) পধ্যন্ত তাহার মুখে সাংখ্যদর্শনের 
ব্যাখ্যা শুনিয়। সাংখ্যোক্ত প্রাণ, নাকাশ, ও কল্পবাদ-পুর্ণ শ্ষ্টি- 
তন্বকে সর্বশ্রেষ্ঠ সথষ্টিতত্ব বলিয়া স্বীকার কত্সিতে বাধ্য হইয়াছিলেন, 
এবং বলিয়াছিলেন যে তিনি নিজে গণিতশান্ত্রসাহাযো এঁ তত্ব 
প্রমাণ করিতে পারেন ও বর্তমান যুগের বিজ্ঞান যদি স্থষ্টিতত্বের 
সমাধান করিতে চাহেন তবে একবার প্র সাংখ্যোক্ত তত্বের প্রতি, 
দুটিপাত করুন । 
৫১৬ 


কন্মের প্রসার । 


এইরূপে ১৮৯৫ সালের প্রারস্ত হইতে মধাভাগ পর্যান্ত শ্বামিজী 
অমানুষিক পরিশ্রমসহকারে সমগ্র আমেরিকাখণ্ডে বেদাস্তধন্ম 
প্রচার করিয়া সহত্র সহম্র ভক্ত ও অনুরাগী শিষালাভ করিলেন। 
ত্বাহার এমন অনেক শিষ্য আছেন ধাহারা জীবনে কখনও তাহাকে 
দেখিবার স্থযোগ পান নাই, কিন্তু তাহার ভাবগুলি গ্রহণ করিয়া 
তদন্ুায়ী জীবন যাপন করিতেছেন । এমন কি, খুষ্টায় উপাসনা 
মন্দির ও ভজনালায়ে পর্য্যন্ত এবং সাধারণ সভায়ও অনেকে তাহার 
ভাব গ্রহণ করিয়া প্রচার করিতে মারন্ত করিয়াছিল। অনেকে 
হয়ত সেগুলি প্রচার করিবার সময় তাহার নাম করিত না, তথাপি 
তাহার ভাব যে সর্বত্র ছড়াইয়া পড়িতেছে ইহা দেখিয়া তিনি অতিশয় 
আনন্দিত হইতেন। কিন্তু অতিরিক্ত পরিশ্রমে তাহার শরীর মন 
শীঘ্র অবসন্ন হইয়া পড়িল। একাকী নূতন দেশে নৃতন লোকের 
মধ্যে আজন্মসঞ্চিত কুসংস্কাররাশি দূর করিয়া সম্পূর্ণ নূতন ভাব 
প্রতিষ্ঠা কর! যে কি দুঃসাধ্য কার্ধা তাহা মামরা অন্তমান »রিতেও 
পারি না। তবে এটুকু বুঝিতে বিলম্ব হয় না যে, স্থমেরুর স্তায় 
অটল ধাহার অধ্যবসার ও বর্ধাবারিক্ষীত গিরিদরীর স্টায় ছুর্ববার 
ধাহার কর্মচেষ্টা, তিনি নিতান্ত সামান্ত পরিশ্রমে ক্লান্ত বা কাতর 
হয়েন নাই । 

তিনি বেদান্ত (প্রচারের জন্ত প্রাণ পধ্যন্ত পাত করিতে কুষ্ঠিত 
ছিলেন ন!। সেই জন্ত শত সহশ্র বাধ! বিশ্প উপেক্ষা করিয়াও অবিরত 
পরিশ্রম করিতে লাগিলেন । মাঝে মাঝে কিন্তু তাহার অনুরাগী 
ভক্তেরাও বুদ্ধির দোষে তাহাকে জালাতন করিত। বোস্টনের একজন 
্ীলোক তাহাকে ব্তৃতাশিক্ষীর ক্লাসে (10060) 01955 ) গিয়া 

৫১৭ 


্বামী বিবেকানন্দ । 
কেমন করিয়! বক্তৃতা দেওয়া শিথিতে হয় ভতৎসম্বদ্ধে উপদেশ 
লইবার জন্ত বলিতে লাগিলেন । ধাহার বাগ্মিতায় জগৎ মুগ্ধ, যাহাকে 
আজনম্ম-বাগ্মী বলিলেও দোষ হয় না, তাহাকে আবার বক্তৃতা-শিক্ষার 
ক্লাসে গিয়া বক্তৃতা দেওয়া শিখিতে হইবে ! কি অত্যাচার ! 
আর একজন তাহাকে দল গড়িবার জন্। উপদেশ দিতে 
লাগিলেন? আর একজন বলিতে লাগিলেন দ্বামিজী, আপনার 
এই এই করা উদ্জিত--ভাল বাড়ীতে ভাল ভাল গণ্ামান্ঠ 
লোকের মধো থাকা উচিত--যদি আপনি সমাজের বড় বড় 
লোককে বাগাইতে চান তবে আপনার নানা রকম “চাল” হুরপ্ত 
করা চাই, কারণ এটা ফ্যাশনের দেশ--এখানে বাহাভড়ং ন! হলে 
কোন কাজ উদ্ধার হয় না,” ইত্যাদি। স্বামিজী এ সকল অনাবশ্ঠাক 
উপদেশের উত্তরে বিরক্ত হইয়া বলিয়াছিলেন “ও সব তুচ্ছ জিনিষে 
আমার দরকার কি? আরম সন্্যাসী--সন্নাসীর মত থাকিব। 
ইহার বেশী কোন “চাল” আমার দরকার নাই। আমি ষে 
কাজ করিতে বা যে কথ! শুনাইতে আসিয়াছি তাহারই সময় পাই 
না, আমি আবার তোমাদের ভবাতা শিখিতে যাইব! আমার সে 
সময় কৈ? আমি যেমন জানি সেই মত বলিয়া যাইব। যাহার 
ভাল লাগিবে, শুনিবে। যাহার ভাল লাগিবে না, সে শুনিবে না। 
আমি তোমাদের ধারণামত কার্ধ্য উদ্ধার করিতে চাহি না ।” 

বাস্তবিক লোকগুলির ধুষ্টতা দেখিলে বালি পায় ! 

স্বামিজী কোন বিষয়ে কাহারও প্রত্যাশী বা মুখাপেক্ষী ছিলেন 
না, কিন্ত যাহাদিগের নিকট হইতে বিন্দুমাত্র সাহায্য পাইতেন 
তাহাদিগের গ্রতি কৃতজ্ঞত৷ প্রদর্শন করিতে কথনও বিস্বৃত হইতেন 

৫১৮ 


কর্মের প্রসার । 


না। আমেরিক! আগমনের প্রারস্তে তাহার ছুর্দিনে যাহারা তাহাকে 
সাহাধ্য করিয়াছিলেন, তাহাদিগকে তিনি স্থযোগ পাইলেই নানাবিধ 
দ্রব্য উপহার দ্িতেন। কাহাকেও কাশ্মীরি শাল, কাহাকেও 
মহার্ঘ গালি51, মসলিন বা রেশমী বস্ত্র, কাহাকেও বা পিত্তল-নিম্মিত 
স্ন্দর সুন্দর মুস্তি ও অন্যান্ত কারুতকার্ধ্-খচিত দ্রব্দানে হৃদয়ের 
কৃতজ্ঞত। জানাইতেন। এই সকল দ্রব্যের অধিকাংশই জুনাগড়ের 
প্রধান মন্ত্রী ও মহীশুরের মহারাজ তীহাকে পাঠাইয়া দিতেন। 
এতদ্বাতীত তিনি ভারতবর্ষে পত্র লিখিয়া৷ তথ হইতে তাহার শিষ্য- 
গণের জন্ত কুশাসন ও কুদ্রাক্ষের মাল! আনাঈয়াছিলেন। 

১৮৯৫ সালের ভুনমাস পর্যন্ত গুরুতর পরিশ্রমের সহিত নিজ 
ছাঞ্রদিগকে শিক্ষাদান ও ডাঃ পল কেরাস (101. 7৪01 0817 
9) এর সহিত ধন বিস্তার মহাসভার (7১811191019106 0৫ [২91- 
10905 12509175101 ) ভন্ঠ স্থবুহৎ শ্রোতৃমগ্ডলীর সমক্ষে দিন ছুই 
তিনবার বক্তা করিবার পর শ্রান্ত ক্লান্ত স্বামিজীর ভাগো বিশ্রাম 
লাভের মুষোগ ঘটিল। মেন ক্যাম্প (19176 08100 ) নামক 
জন-বিরল স্থানের এক বন্ধু তাহাকে কিছুদিনের জন্ত, নিজ 
আবাসে আসিয়া থাকিবার জন্ত অন্তুরোধ করিয়া পাঠাইলেন । 
স্বামিজীও আনন্দসহকারে তাহার নিমন্ত্রণ গ্রহণ করিয়! কিয়ৎকাল 
ট্রস্থানের নির্জন পাইন-কুঞ্জের মধ্যে যাপন করিলেন। “মেন- 
ক্যাম্প” এ যাইবার পূর্বে তাহার নিউইয়র্কম্ত শিক্ষাগারের - ছাত্র 
ংখা। অত্যন্ত বুদ্ধি প্রাপ্ত হইয়াছিল এবং সকলেই তাহাকে শীত 
ফিরিয়া! আসিয়। পুনরায় কার্যো প্রবৃত্ত হইবার জন্য বারংবার 
বলিয়াছিল কিন্ত তখন গ্রীম্ম পড়িয়া গিয়াছে বলিয়া তিনি আর 

৫১৯ 


স্বামী বিবেকানন্দ 


কার্যযভার গ্রহণ করিতে সম্মত হইলেন না। ছাত্রেরাও অনেকে 
সমুদ্রতীর বা শৈলাবাসে যাইবার জন্ট প্রস্তুত হইল । সুতরাং কিছু- 
দিনের জন্য ক্লাসের কার্য বন্ধ রাখা স্থির হইল। তখন এই 
সময়টা কি করা যায় উহা লইয়া জল্পনা-কল্পনা চলিতে লাগিল। 
কিন্তু বেশী জল্পনা-কল্পনার প্রস্নোজন হইল না। স্বামিজীর এক শিষ্যা 
প্রস্তাব করিলেন সেপ্টলরেন্স নদীর মধ্যস্থিত “সহশ্রদ্বীপোদ্যান, 
(00)0005800 [5191)0 72211.) নামক বৃহত্তম দ্বীপে তাহার একটি 
রমণীয় কুঞ্জকুটির আছে, স্বামিজী যদি ইচ্ছা করেন তবে কিছু দিন 
্রস্কানে গিয়। থাকিতে পারেন । 

স্থানটি অতি নিজ্জন ও মনোরম। চতুদ্দিক জলরা শিবেষ্টিত, 
নদীবক্ষে দূরে দূরে আরও অনেক ক্ষুদ্র দ্বীপ অস্পষ্ট প্রতিভাত এবং 
'কুটারথানি দ্বীপের মধ্যভাগে অনতিউচ্চ শৈলোপরি অবস্থিত। 
সেখানে অধিক লোকের স্থান নাই বটে, কিন্তু দশ পনর জন 
অক্েশেই থাকিতে পারে। প্রস্তাবটি স্বামিজীর ভাল লাগিল, 
তিনি মেনক্যাম্প হইতে ফিরিয়া ওখানে থাকিবেন স্থির হইল। 
কুটীর-স্বামিনী এই উপলক্ষে স্থানটিকে পবিত্র দেব-নিকেতনের ন্যায় 
সজ্জিত করিতে বাপনা করিলেন এবং স্বামিজী ও তাহার শিষাদিগের 
সুবিধার জন্ত পুর্বব কুটারের স্তায় বুহৎ আর একটি নৃতন অংশ 
নিশ্মীণ করাইলেন । এখানে স্বামিজী সশিষ্যে দেড়মাসেরও অধিক 
কাল অতিবাহিত করিয়াছিলেন। প্রথমে শিষ্যসংখ্যা দশ জন ছিল। 
তারপর আরও ছুই জন বনুশত মাইল দুর হইতে আসিয়! তাহা- 
দিগের সহিত যোগ দিয়াছিলেন। ইহার মধ্যে ছইজন পরে 
শ্বামিজীর নিকট হইতে সন্নযাসদীক্ষ। ও আর পাঁচজন ব্রহ্ষচর্ধযত্রত 

৫২৬ 


কর্মের প্রসার । 


গ্রহণ করিয়াছিলেন । বাকী কয়জনও তাহার নিকট মন্ত্রগ্রহণ 
করিয়া তাহাকে গুরুত্বে বরণ করিয়াছিলেন। এ সম্বন্ধে মিস্‌- 
ওয়ান্ডো ও মিসেস্‌ ফাঙ্কে (115. 70116) যাহা! লিখিয়াছেন তাহার 
সারাংশ পরিশিষ্টে উদ্ধৃত হইল। তাহা পাঠ করিয়৷ পাঠক বুঝিতে 
পারিবেন তাহার শিষ্যেরা তাহাকে কতদুর ভক্তি ও শ্রদ্ধা করি- 
তেন। এখানে ১৭শে জুন বুধবার হইতে ৬ই আগষ্ট পর্যন্ত প্রত্যহ 
প্রাতে ও সন্ধ্যায় নিয়মমত শিক্ষা প্রদত্ত হইত। প্রথম দিন 
বাইবেলের যে।হন লিখিত স্থসমাচার 'লইয়া আরম্ভ কর! হয়, তারপর 
বেদাস্তসুত্র, গীতা, নারদ-ভক্তি-হত্র, যোগদর্শন, বৃহদারণ্যক ও ক 
উপনিষদ, অবধৃতগীত প্রভৃতি নানা বিষয়ের অধ্যাপনা ও আলোচনা 
হইত। এই 'সময়কার প্রাণস্পশী উপদেশাবলী মিস্‌ ওয়ান্ডো 
কর্তৃক *[7051750 78115 05 ৯৬%/৪071 ড1৮০1:817810 0985 
( বাঙ্গলায় ইহা “দেববাণী+ নামে অনুদিত হইয়াছে ) নামক গ্রন্থে সন্নি- 
বেশিত হইয়াছে। 

এই স্থানে অবস্থানকালে সেপ্টলরেন্স নদীতীরে একদিন স্বামিজী 
নির্কিকল্প সমাধিরাজ্জে প্রবেশ করিয়াছিলেন । সে সময়ে তিনি ইহ! 
কাহারও নিকট প্রকাশ করেন নাই বটে, কিন্তু গু দিনকার অন্ু- 
ভূঁতিকে তিনি তাহার জীবনের একটি সর্বশ্রেষ্ঠ অনুভূতি নী 
মনে করিতেন । 

এই স্থানেই তিনি স্ুবিখ্যাত “50206 01 98171758511), 
(সন্ন্যাসীর গীতি) নামক কবিতাটি রচন! করিয়াছিলেন । তিনি ধনী- 
দিগের পরিবর্তে সাধারণ লোকের মধ্যে প্রচার করিতে সম্বল্প করিয়া- 
ছেন শ্রবণ করিয়৷ একজন শিষ্য প্রা সন্কল্পের প্রতি কটাক্ষ করিয়! 

৫২১ 


স্বামী বিবেকানন্দ । 


তাহাকে এক পত্র লেখেন, তাহারই প্রাতবাদম্বরূপ তিনি এই 
কবিতাটি লিখিয়া পাঠাইয়াছিলেন। এরূপ উচ্চ ও গম্ভীরভাবপুর্ণ 
কবিতা জগতে অতি অল্পই দেখিতে পাওয়৷ ঘায়। 

এইরূপে সেই কাননবেষ্টিত নিভৃত শৈপনিবাসে স্বামিজীর 
দিনগুলি পরম শান্তিতে কাটিতে লাগিল। অধ্যয়ন অধ্যাপনার 
অবকাশে তিনি কথনও কখনও স্বহস্তে পাক করিয়া শিষাদিগকে 
ভোজন করাইতেন এবং হিন্দু পুরাণাদি হইতে নানাবিধ গল্প 
বলিতেন। 


ইহলশু জাজ । 

সহত্র্বীপোষ্ঠান হইতে নিউইয়র্কে ফিরিয়া আসিয়া ন্বামিজী 
উংলগগমনের উদ্যোগ করিতে লাগিলেন । মে মাস হইতেই ওখানে 
যাইবার সংকর মনোমধো উদ্দিত হইস্নাছিল এবং মিন্‌ হেন্রিয়েটা 
মূলার (1155 17610011515 10116) তাহাকে নিমন্ত্রণও করিয়া- 
ছিলেন, কিন্তু কাধ্যগতিকে 'এতদিন্‌ যাইবার সুবিধা হয় নাই! 
এক্ষণে আবার ই, টি, ট্ার্ডি (0. গা. 31210) নামক অপর এক 
ইংরাজ বন্ধুও ত্তাহাকে পুনঃ পুনঃ লগ্ডনে আঙগিবার জন্ঙ লিখিতে 
লাগিলেন ও “এখানে কার্যের বিস্তৃতক্ষেত্র পড়িয়া রহিয়াছে, আপনি 
আসিলেই আমরা সব ব্যবস্থা করিয় দিব”, এইরূপ আশা দিতে 
লাগিলেন। সুতরাং অগত্য। শ্বামিজী ইংলগু যাওয়া স্থির করিলেন । : 
যাত্রার আরও এক স্থযোগ উপস্থিত হইল। নিউইয়র্কের একজন 
ধনী বন্ধুও লেই সময়ে প্যারি হইয়া ইংলণ্ডে যাইবার কথা ছিল। 
তিনি স্বামিজীকে তাহার .সহিত একত্রে যাইবার জন্য আহ্বান 
করিয়াছিলেন। বুতরাং আগঞ্টের মাঝামাঝি স্বামিজী উক্ত বন্ধুর 
সহিত একত্রে নিউইয়র্ক ত্যাগ করিলেন ও প্র মাসের শেষভাগে 
প্যারিতে * পৌছিলেন। প্যারি' ইউরোপী সম্যতার জন্মভূমি। 
স্বামিদী প্যারি দেখিয়া অত্যন্ত পুলকিত হইলেন এবং নেপোঁ- 
লিয়ানের সমাধিস্থান, চিত্রশাল।, গির্জা, মিউজিয়ম.. প্রভৃতি বহুবিধ 
ষটবাস্থান ঘুরিয়। থুরিয়া পরিদর্শন করিলেন। এখানেও তিনি 
স্তাহার বন্ধুর লাহায্যে অনেক বিশিষ্ট ব্যক্তির সহিত পরিচিত হইলেন 

7, ৫২৩ 
৩৪ | 


স্বামী বিবেকানন্দ । 


এবং তহা্দিগের নিকট নানা বিষয় জিজ্ঞাসাবাদ করিয়। বছ টি 
তথ্য সংগ্রহ করিলেন । 

কিন্তু এখানে ছুদিনের জন্ত বেড়াইতে আসিয়াও নিস্তার নাই, 
ভারতবর্ষের পত্রে তিনি জানিতে পারিলেন যে মিশনরীর তাহার 

বিরুদ্ধে উঠি পড়িয়া লাগিয়াছে ও তাহার আহার, বিহার, লোক- 
শিক্ষ। ও মতের সমালোচনা করিয়! নানাবিধ প্রবন্ধ, . কাগজপত্র ও 
পুন্তিকা চতুর্দিকে বিতরণ করিতেছে । এমন কি তানার অমল- 
ধবল চরিত্রের উপরও কলঙ্কারোপ করিতে সঙ্কুচিত হয় নাই। তিনি 
 মিশনরীদের চাঁলাকী বড গ্রাহথ করিতেন না । কিন্তু ইহাতে তাহার 
শিষ্দিগের মল্জে কষ্ট হইতেছে ও হিন্দু সমাজের অনেক বাক্তি, 
সকল মিথ্যা প্রবন্ধাদি পাঠে তাঁহার বিরুদ্ধে উত্তেজিত হইতেছে 
সবি তিনি বিরক্ত না হইয়! থাকিতে পারিলেন না। বাস্তবিক 
অনেক হিন্দুর ধারণা হইয়াছিল যে অভক্ষ্য ভক্ষণ করিয়া স্থামিজীর 
জাতি গিয়াছে, এবং ধিনি অতক্ষ্য ভক্ষণ করেন তিনি সকল প্রকার 
ুবর্শাই করিতে পারেন। সুতরাং ৯ই সেপ্টেম্বর লগ্ডন যাত্রার রবে 
তিনি তাহার শিষ্যদিগকে লিখিয়! পাঠাইলেন ২-- 

"আমি আশ্চর্য্য হইলাম যে তোমরা মিশনরীদের আবোল 
তাবোল কথায় এতদূর বিচলিত হইয়াছে ভারতের লোক যদি 
চার যে আমি ঠিক খাঁটি হিন্দুর খাদ্য খাইয়া বাচিয়া থাকিব, তাহ! 
হইলে একজন পাঁচক ব্রাহ্মণ ও তাহাকে রাখার উপধুক্ত অর্থা্দি 
পাঠাতে বলো । 'আদল বিষয়ে একটুও লাহাষ্য না ক'রে আহা" 
স্বোকের মত এই সব তুচ্ছ বিষয় নিয়ে হৈ চৈ কর! দেখে আদার 
হাসি পায়। ক্ষাস্তরে দি পার্জীরা তোমাদের ফলে থাকে 5 

৫২৪ | 


ইংলশু যাত্রা। 

"আমি সন্দ্যাসীর যে ছুটি আসল ধর্ম অর্থাৎ কামকাঞ্চন ত্যাগ 
তা'থেকে এক তিলও ভ্রষ্ট হয়েছি তাহলে বলো রা ঘোরতর 
মিথ্যাবাদী । ক ক : 

আর আমার নিজের সম্বন্ধে ক্ষি জান, আমি কাহারও হুকুমের 
চাকর নই । আমি জানি আমার জীবনের কাজ কি তাই করে 
যাব। হৈ চৈএর ধার ধারি না। আমি ভারতের যেমন, সমুদয় 
জগতেরও তেমনি । আমি স্পট দেখতে পাচ্চি আমার পশ্চাতে 
এফ মহাশক্তি দাড়িয়ে আমায় চালাচ্ছেন । আমি কারও সাহায্য 
চীই না। মনে করেছ কি, আমি তোমাদের হাল-ফ্যাশনের 
শিক্ষিত হিন্দুদের. মত. জাতের গোঁড়া, হৃদয়হীন, কুমংস্কারের 
টিপি, ঈশ্বরে বিশ্বাসহীন, কপট কাপুরুষ? কাপুরুষতা আমি. 
অন্তরের সহিত স্বা করি। কাপুরুষত! কি রাজনৈতিক বাদ্রামোর 
সঙ্গে আমার কোন সন্দ্ধ নেই। আমি রাজনীতি মোটেই বিশ্বাস ূ 
করি না। আমার রাজনীতি-_-ভগবানু * ও-সত্য। আর সব ছাই 
আর ভম্ম। (ইংরাজীর অন্বাদ)। 

বাস্তবিক মিশনরীরা চতুদ্দিক হইতে স্বামিজীর বিঞ্ুদ্ধে যেরূপ 
উৎপাত আরস্ত. করিয়াছিল অন্ত লোক হইলে তাহাতে মহ্াবিব্রত 
হইয়া পড়িত। কিন্তু ম্বামিজী সাধারণ লোকের ন্যায় র্ালচিত্ত 
ছিলেন না, তিনি অতিশয় তে্স্বী ও নিভীক ছিলেনস্এবং আবশ্াক 
হইলে বীরের স্তায় দণ্ডায়মান হইয়া আত্মরক্ষ। করিতে জানিতেন। 
প্রকৃত পক্ষে হইয়াছিলও তাহাই। তাহাকে গ্রতিপদে ঈর্া! ও 
বিদ্বেষের সহিত সংগ্রাম করিষ্বা দীড়াইতে হইয়াছিল। . তিনি 
দেঁখিলেন নতুবা তাহার দেশের লোক, দেশের ধর্ম, লোক শিক্ষা ও 

০ ৫২৫ 


্বামী বিবেকানন্দ । 


সুনাম সবই নষ্ট হুইয়া যায়। মিশনরীরা যখন তাহার চরিত্রের 
উপর দোষারোপ করিয়াছিল তখন তিনি অতি স্পষ্ট ভাষায় তাহাদের 
কথার উত্তর দিয়াছিলেন। সে উত্তরে এতটুকু সক্কোচ বাঁ ইতস্ততঃ 
ভাব ছিল না। তবে কখনও ব্লথনও তাহার বালকের ন্তায় সরল 
প্রাণে অভিমান হইত, তখন তিনি নির্জনে জগজ্জননীর চরণে 
শরণ গ্রহণ করিয়! ছুর্বতুদিগের হস্ত হইতে আত্মরক্ষার জগ সাহায্য 
প্রার্থনা করিতেন। এমন কি, আমেরিকায় প্রথম অবস্থায় এক দিন 
তিনি তাহার চরিত্রসম্বন্ধে কতকগুলি অমুলক নিন্দাবাদ পাঠ করিয়া 
সত্যই কীদিয়া ফেলিয়াছিলেন। নিকটস্থ ব্যক্তির কারণ জিজ্ঞাসা 
করিলে বলিয়াছিলেন--"010 ! নু০স 0961) 15 06 স7101080- 
00559 01 006 90110 20 10 %/1)9. 10106015010 ৮০৮10 
£০; 17 009 09009 01181161010) €0 02851 891)91510115,81)- 
018 200061 01191 171 3090 11079281010 ওঃ জগতের 
লোকগুলা কি ছুষ্ট, এবং ধর্মের নামে তারা৷ আর একজন ঈশ্বর 
সেবকের কিরূপ নিন্দা করিতে পারে দেখুন !) এই সকল গৌঁড়ামী 
ও সঙ্কীর্ণতা দর্শনে তাহার বন্ধশ্রেণীভুক্ত অনেক আমেরিকান 
ধর্মযাজকও এদেশের নীচ পান্দ্রীদের উপর জুদ্ধ ও বিরক্ত 
হইয়াছিলেন। তাহার! শ্বামিজীকে উত্তমরূপ জানিতেন এবং 
অনেকে তাহাকে 04 18516] “13101010015 (আমাদের 
প্রাচ্যদেশীয় রাত ) বলিয়া . সম্মানের সম্বোধনে অভিহিত করিতেন । 
এইরূপ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অন্তায় অপবাদ রটনা করাতে 
তাহারা আস্তরিক ছুঃখিত হইয়া স্বামিজীর . সহিত সহান্ুভুতি 
প্রদর্শন করিয়াছিলেন, এবং কেহ কেহ তাহার শক্রদিগের 
৫২৬ 


& 


ইংলগু যাত্রা । 


উক্তি মিথ্য। প্রতিপন্ন করিবার জন্য লেখনী পর্য্যন্ত ধারণ 
'করিয়াছিলেন। 


পর্ডিতা রমাবাই ওদেশে শিক্ষাকার্যের জন্য টাক! তুলিতে 
গিয়াছিলেন। কথ! উঠিল যে স্বামিজী নাকি ক্রকলিন নৈতিক 


সভায় বক্তৃতা দিতে দিতে রমাবাইয়ের নিন্দা করিয়াছিলেন । 


প্রকৃতপক্ষে তিনি রমাঁবাই সম্বন্ধে ত্বতঃপ্রবৃত্ত হইয়া! কোন কথাই 


উত্থাপন করেন নাই। ক্রকলিন নৈতিক সভায় ত” মোটেই নহে 


স্পতবে একবার 10106 1519170. 1715101108] 9০০1610 নামক 
সতার হলে তাহার বক্তৃতা শেষ হইলে একজন তীহাকে রমাবাই 
সগ্বন্ধে গুটিকতক প্রশ্ন জিজ্ঞাসা করিলে সেই. প্রশ্নের উত্তরে তিনি 
বলিয়াছিলেন ধে রমাবাইয়ের শিক্ষাবিস্তার কাধ্যের সহিত তাহার 
খুব সহান্ুভৃতি আছে, কিন্তু তিনি ওদেশে যে উপায়ে অর্থসংগ্রহ 
করিতেছেন সেই উপায়গুলি অবলম্বন সম্বন্ধে তাহার কিঞ্চিত মত- 
ভেদ আছে, আর হিন্দুবিধবা, তাহাদের জীবনযাপন প্রণালী ও 
তাহার্দিগের উপর নির্যাতন সম্বন্ধে যে-সকল কথ৷ রমাবাই কর্তৃক 
ওদেশে প্রচারিত, হইয়াছে তিনি তাহার অনুমোদন করেন না। 


ডাঃ লুইস্‌ জেন্স্‌ এমম্বন্ধে '্ট্যাগডার্ড ইউনিয়ন” নামক পত্রে স্পষ্ট 


লিখিয়াছিলেন £-- 


28 1) 10800 (006 3৬211 ড15012102005 16 50910 
1১6 16786706760 0720 1715 07009 ০: 1২202191৮0৩ 
$01010056750 0 5810000 0505৫ 100. 000110--ঘ৩5 215/2.79 


01720০060 20211750 1067 00155 1001)003 0 92250201010 920 


'ফ10163815 090018016101 01 101 টি 200. 06551 8891750 
067 162160805-0009010021 ড/011,,, 


, ৫২৭ 


স্বামী বিবেকানন্দ | 


( অর্থাৎ, শ্বামিজী প্রকাশে ব! স্বেচ্ছায় রমাবাইয়ের সম্বন্ধে কোন” 
সমালোচনাই করেন নি। আর ষ! কিছু ছুই এক কথা বলেছিলেন, 
তাও তীর শিক্ষাবিষয়ক কাধ্যসম্বন্ধে নয়, তৎক্কৃত সালক্কার স্বজাতি- 
নিন্দার বিরুদ্ধে 1» ) | 

যাহ! হউক অতঃপর স্বামিজী লগ্নে আসিয়া পৌছিলেন। 
লণ্ডনে যাইবার পুর্বে তাহার মনে ইংলগ্ডের জনসাধারণ বিজিত 
জাতির একজন প্রচারককে কি ভাবে গ্রহণ করিবে এ সম্বন্ধে একটু 
সন্দেহ ছিল। কিন্তু ইল পৌছিবামাত্র তীহার সে সন্দেহ দূর 
হলা, এবং শীগ্রই তাহার যশোধ্বনিতে ইংলগ্ডের আকাশ বাতাস 
ভরিয়া উঠিল। তিনি ওখানে বন্থ বন্ধু কর্তৃক সমাদৃত হুইলেন ।: 
তন্মধ্যে পুর্বপরিচিত মিষ্টার ্টার্ডি ও মিস্‌ হেনরিয়েটার নাম পাঠক 
অবগত আছেন। তিনি এই সকল বন্ধুদিগের বাটাতে কয়ের্দিবস 
যাপন করিয়৷ ধীরে ধীরে সামান্ভাবে কার্য, আরস্ত করিলেন । 
মধ্াহে লঙ্চের দর্শনীয় স্থান সমূহ দেখিয়া বেড়াইতেন, প্রাতে ও 
সন্ধার সময় ক্লাস করিতেন, বা ধাহার। দেখা. করিতে আসিতেন, 
তাহাদিগের সহিত, কথোপকথন করিতেন। শীঘ্রই তাহার নাম 
প্রচারিত হইয়া পড়িল, সঙ্গে সঙ্গে দর্শকসংখা! উত্তরোত্তর বৃদ্ধি 
পাইতে এবং চতুর্দিক্‌ হইতে নিমন্ত্রণ আসিতে লাগিল। এইরূপে 
লওন পৌছিবার তিন সপ্তাহের মধ্যে তিনি গুরুতর পরিশ্রমে 
ব্যাপৃত হইলেন এবং বেদাস্ত ও আধ্যাত্মিক রাজ্যের টতুর্ষি মার্স 
সম্বন্ধে বঞ্তত! | দিতে লাগিলেন। 

লগ্নে যে সকল বন্ধু স্বামিজীর কার্্য-বিস্তারের সাহা্য 
করিয়াছিলেন তাহাদের মধ্যে প্রধানত? ই, টি, ষ্টার্ডি সাহেবের নাম' 

৫২৮ 


& ইংলগড যাত্রা । 


উল্লেখযোগ্য ৷ ইনি একজন অবস্থাপন্ন, পর্ডিত ও বিশেষ ক্ষমতাশালী 
ব্যক্তি ছিলেন। বনুদিন হইতে ভারতীয় চিন্তাসমূহের পক্ষপাতী 
ছিলেন এবং ভারতবর্ষে আসিয়। . হিমালয়ের পার্বত্যনিবাসে বন্থ 
কঠোর তপস্তাও করিয়াছিলেন। ইনি ম্বামিজীর সহিত অনেকের 
আলাপ পরিচয় করাইয়া দিয়াছিলেন, এমম কি প্রথম অরস্থায় লেডী 
ইসাবেল মার্গেসন ( [80 [5919] %81655501) ) ও অভিজাত 
সম্প্রদায়ের আরও কয়েকজন নিয়মমত শ্বামিজীর ক্লাসে যোগ 
দিতেন। তাহার পর ওয়েষ্টমিনিষ্টার গেজেট, ষ্ট্যাপ্ডার্ড প্রভৃতি 
বিখ্যাত সংবাদপত্র সমূহের লোকেরা তাহার কাছে যাতায়াত করিতে 
লাগিল ও ব্াক্কিগতভাবেও তাহার প্রদত্ত শিক্ষাসম্বন্ধে মহানুখ্যাতি 
করিয়! প্রবন্ধাটী প্রকাশ করিতে লাগিল। প্রথমে তিনি এই 
প্রচারকাধ্য বন্ধুবান্ধব ও পরিচিত ব্যক্তিবর্গের মধ্যেই আবন্ধ 
রাখিবেন ভাবিয়াছিলেন, কিন্তু তাহা! হুইল না। এই “হিন্দু যোগীকে 
দেখিবার জঅন্ট চতুদ্দিক হইতে দলে দলে লোক আমিতে আরম্ত 
করিল . তখন বাধ্য হুইয়া তাহার বন্ধু্ণ ২২শে অক্টোবর "পিক" 
ডিলি”স্থ “প্রিন্সেদ্‌ হল+ নামক বাটাতে তাহার প্রকান্ত বক্তৃতার 
ব্যবস্থা করি! দিলেন। এখানে স্বামিজী বনু শ্রোতার সমক্ষে 
1561-10705/18059” ( আত্মজ্ঞান ) সম্বন্ধে একুটি বক্তৃতা দিলেন। 
এই বক্তৃতা-ক্ষেত্রে ল্ডনের অনেক চিন্তাশীল পঞ্ডিত সমুপস্থিত হইয়া- 
ছিলেন। বল্তৃতাটি শ্রবণ করিয়া সকলেই মুগ্ধ হইলেন। পরদিন 
প্রাতে.সংবাদ-পত্র সমূহে তীহ্ার খুব প্রশংসা বাহির হইল। 
ষ্টা্ডার্ড পত্র.লিখিলেন-_ 
"সেদিন এক ভারতীয় যুবক “গ্রিন্সেস্‌ হলে বন্তৃত। দিয়াছিলেন | 
৫২৯ 


স্বামী বিবেকানন্ৰ । ॥ র 
রাজা রামমোহন রায়ের পর এক কেশবচন্দ্র সেন বাতীত ভারতবাসীর 
মধ্যে এরূপ উৎকৃষ্ট বক্তা আর কখনও ইংলগ্ডের বন্তৃতামঞ্চে দৃ্ট 
হয় নাই। * * ক্* বক্তৃতা প্রদান কালে, তিনি মহাত্মা বুদ্ধ বা 
.যীন্তর ছুই চারিটি. কথার তুলনায় রাশি রাশি কলকারখানা, বিবিধ 
বৈজ্ঞানিক আবিষ্কার ও পুস্তকাদি দ্বার! মানুষের যে কত সামান্ত 
উপকার সাধিত হইতেছে তসন্বন্ধে তীব্র মন্তব্য প্রকাশ করিয়া- 
ছিলেন। বক্তৃতাটি তিনি যে পূর্বে প্রস্তুত করিয়া রাখেন নাই 
ইহা স্পষ্ট বুঝা যায়। তাহার কষ্িস্বর মধুর এবং বক্তৃতা দিবার 
সময়ে মুখে একটি কথাও বাধে না 1৮ . 

দিলগুন ডেলী ক্রণিকৃল্‌, ওয়েষ্মিনিষ্টার গেজেট, প্রভৃতি আরও 
বহু পত্রে পীব্নপ সমালোচন| বাহির হুইল । 

 ওয়েষ্টমিনিষ্টার গেজেটের একজন সংবাদদাতা স্বামিজীর রি 

সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। এই সাক্ষাতের বিবরণ উক্ত কাগজের 
২৩শে অক্টোবর তারিখে প্রকাশিত হইফাছিল। সংবাদদাতা লিখিয়া- 
ছিলেন “ম্বামিজী যখন কথা কহেন, তখন তাহার মুখ "বালকের 
মুখের মত উজ্জ্বল হইয়া উঠে-_মুখখানি এতই সরল, মকপট ও 
সপ্ভাবপুর্ণ” ; এবং এই বলিয়া প্রবন্ধের উপসংহার করিয়াছিলেন 
"আমার সহিত যত ব্যক্তির সাক্ষাৎকার হইয়াছে তাহার মধ্যে ইনি 
যে একজন প্রধান মৌলিক-ভাবপূর্ণ ব্যক্তি একথা আমি নিঃসন্দেহে 
' বলিতে পারি |” 

এইরূপে লগুনে আগমনের এক মাসের মৃধ্যে স্বামিজী লগ্তুন- 
বাসীর চিত্তের উপর বিশেষ আধিপত্য স্থাপন করিয়া ফেলিলেন। 
এই সময়েই মিস্‌ মার্গারেট নোবল্‌ ( ধিনি পরে সিষ্টার নিবেদিতা 

£ ও ৫৩৬ 


* ইংলগ যাত্রা । 


নামে জগৎ প্রসি্ধ হইয়াছিলেন ) স্বামিজীর দর্শন লান্ভ করেন ও 
তাহার ধর্মোপদেশের উদারত! এবং দার্শনিক যুক্তির নূতনত্বে 
বিস্মিত হন। তাহার সহিত সাক্ষাৎ হইবার পূর্ব হইতেই 
মিস্‌ নোবল্‌ !শিক্ষাবিষয়ক কার্যে বিশেষ অনুরাগ প্রদর্শন 
করিতেন। তিনি সিসেম ক্লাবের একজন বিশিষ্টা সভ্য! ছিলেন 
ও নিজে একটি বিষ্ভালয় প্রতিষ্ঠা করিয়া তাহার অধ্যক্ষত1 করিতে" 
ছিলেন। তিনি বিদ্বান্‌ ও বিদুষীদিগের সংসর্গে বাস করিতেন ও 
আধুনিক জগতের সর্বপ্রকার 'মতামত ও চিন্তাপ্রবাহের সহিত 
পরিচিত ছিলেন। স্বামিজীর কথাগুলি তাহার নিকট নুতন ও 
অস্ভুত বলিয়া বোধ হইল। তিনি বিশেষ মনোযোগ সহকারে 
উহা শ্রবণ করিতে লাগিলেন বটে, কিন্তু সব ধারণ! করিতে পারিলেন 
না। বাস্তবিক স্বামিজী অতি সরল ভাবে বুঝাইলেও বেদান্ত বাক্যের 
অর্থ উপলব্ধি করা বৈদেশিকের পক্ষে বড় সহজ নহে। বিশেষতঃ 
দর্শনশান্ত্রে অধিকার না থাকিলে তন্মধ্যে প্রবেশ লাভ করা আরও 
ছুনহ। সেই জন্য মিস্‌ নোবল্‌ স্বামিজীর সকল কথার তাৎপর্য, 
গ্রহণ করিতে পারিতেন না। কিন্তু তথাপি প্রগুলি মনোমধ্যে 
বারংবার আন্দোলন ও গভীর ভাবে চিন্তা করিতে লাগিলেন। 
ততফলে স্বামিজী ইংলগড ত্যাগ করিবার পূর্বেই মিস্‌ নোবল্‌ 
তাহাকে মনে মনে গুরুর আঙগনে বসাইয় পূজা করিতে আরম্ভ 
করিয়াছিলেন।. এই প্রথম দর্শন লাভের বৃত্তান্ত নিবেদিতা তাহার . 
6) [18511 89] 58 1107 ( “মদীয় আচাধ্যদেব--যেমনটি 
তাহাকে দেখিয়াছি”) নামক গ্রন্থের প্রারস্তে অতি স্ন্দর ভাবে 
বর্ণনা করিয়াছেন । * 

৫৩১ : ধু 


ংলগ্ডের অভিজাতসপ্প্রদায়তৃক্ত ব্যক্িবিশেষের আলয়ে মধ্য 
মধ্যে যে সকল কথোপকথন-সভ| (0015515821016 ) হইত 
স্বামিজী তাহাতে হিন্দুধন্ম্ের। বিশেষতঃ বেদাস্তমার্গের, প্রধান প্রধান 
বিষয়গুলি আলোচনা করিতেন। এইরূপে কখনও কর্ম ও 
পুনর্জন্মবাদ, কখনও শান্তদাস্তাদি পঞ্চভাবের সাধনা, কখনও জ্ঞান, 
কম্মু, ভক্তি ও যোগ এই চতুর্িধ মোক্ষলাভের পথ সম্বন্ধে নানাবিধ 
প্রসঙ্গ উত্থাপিত ও আলোচিত হইত। তাহার ক্লাসেও বু ব্যক্তির 
সমাগম হইত। শিষ্যেরা তাহার কথ! শ্রবণের জন্ত এত বাণ্র 
হইত যে স্থানাভাবে ঘরের মেজে আসনপিঁড়ি হইয়া বসিতে পর্যাস্ত 
কুীবোধ করিত না। এ সম্বন্ধে একটি দৈনিক পত্রে একজন সংবাঘ- 
দাতা লিখিয়াছিলেন £ 
প্ৰাস্তবিক লগ্ুনের গণ্যমান্ট-পরিবারভুক্ত মহিলাগণকে চেয়ারের 
অভাবে ঠিক ভারতীয় শিষ্যদের ন্যায় সশ্রদ্ধতাবে গৃহতলে আসন- 
শিঁড়ি হয়া. বসিয়া বক্তৃতা শুনিতে দেখা এক বিরল দৃশ্য! 
স্বামিজী ইংরাজ জাতির হাদয়ে ভারতের প্রতি যে প্রেম ও সহান্ু- 
সৃতি সঞ্চার করিতেছেন তাহা ভারতের উন্নতির পক্ষে বিশেষ অনুকূল 
হইবে ।* | . 
এইরূপে স্বামিজীর ইংলঙগমনে আশাতিরিক্ত ফল ফরিল। 
ইংলগ্ডে আসবার. পূর্বে তাহার উদেশ্ত ছিল ওটাশ বেোদাত্ত 
গ্রচারের সুবিধা হইবে কিনা তাহাই, অরন্বল্ পরীক্ষা করিয়া 
দেখিবেন, কিন্তু ফলে যাহ দাড়াইল, তাহাতে 'তিনি বিশ্মিত 
হইলেন। . ইংলগ্ডের সংবাদপত্র. সমু বাছা-বাছ। ক্লাব, সোসাইটি, 
সাধারণ নরনারী, অভিজাতবর্গ ও শিক্ষিত সম্প্রদায়, এমন .কি 
৫৩২ | 


_ইংলও যাত্রা 


ধর্মযাজকেরা পর্য্যস্ত সাদরে তাহাকে অভার্থনা ও তাহার ভাব 
গ্রহণ করিতে লাগিল। তিনি ইংলতীয় সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি- 
গণের সহিত মিশিলেন এবং অন্তাস্ত সম্প্রদায়ের অনেকে তাহার - 
সহিত চিরবন্ধুত্ব-স্তত্রে আবদ্ধ হইলেন । . ূ 

ইংলগ্ড গিয়া শ্বামিজী এইটুকু বুঝিলেন যে আমেরিকার লোকে 
খুব আগ্রহের সহিত নুতন ভাৰ গ্রহণ করে বটে, কিন্তু সে ভাব 
তাহাদিগের মধ্যে দীর্ঘকালস্থায়ী হয়”কিন! সনহ। পক্ষান্তরে 
ইংলগ্ডের লোক যদিও সহজে নূতন মত গ্রহণ করিতে বা নূতন 
লোককে আমল দিতে চাহে না, তথাপি যর্দি একবার তাহাদিগের 
দৃঢ় বিশ্বাস হয় যে কোন ভাব বা মত উত্তম তবে তাহার! চিরদিনের 
জন্ত সেটিকে গ্রহণ করিবে ও কিছুতেই তাহাকে ত্যাগ করিবে না। 
ইংরাজ চরিত্রের এইটুকু বিশেষত্ব লক্ষ্য করিয়া তিনি ইংলগডে 
অধিকতর কার্ধ্যবিস্তারের সঙ্কল্ল করিলেন। কিন্তু এযাত্রা তাহা 
হইয়া উঠিল, না। তার আমেরিকান বন্ধুবান্ধব ও শিষাগণ 
তাহাকে আমেরিকায় ফিরিয়া যাইবার. জন্ত পত্রের উপর পত্র 
লিখিতেছিলেন এবং প্রতিপত্রে জানাইতেছিলেন যে আমেরিকার 
কার্ধ্য পুর্ববাপেক্ষা '্মারও অধিক ব্যাপকভাবে . চলিবার সম্তাবন 
হইয়াছে * ইত্যাদি। এদিকে ইংরাজবন্ধুগণও তাহাকে ইংলগ্ডে 
আরও কিছুদিন গাঁকিবার জন্ত বিশেষ অন্ুরোধ করিতে লাগিলেন 
এবং বলিলেন যে আরব্ধ কার্যা এরূপ অসম্পূর্ণ অবস্থায় ফেলিয়া গেলে 

* কারণ এই সময়ে বোষ্টনের একজন ধনবতী মহিল। আগামী শীতের সময়ে. 
স্বামিজীর কার্ধ্যে বিপেষ সহায়তা করিতে অঙ্গীকার করিয়াছিলেন এবং চতুর্দিকে 
পুর্ববাপেক্ষা আরও অধিক উৎসাহের লক্ষণ দৃষ্ট হইতেছিল। 

| ৫৩৩ .. 


স্বামী বিবেকানন্দ ।' | 
সব পরিশ্রম ব্যর্থ হইয়! যাইবে । কিন্ত স্বামিজী বলিলেন “ইংলগডে 
যে বীজ বপন করিয়া গেলাম ইহার অস্কুর উৎপত্তি হইতে কিছু 
সময় লাগিবে? এখন এই পর্য্যন্ত থাকুক । ইহার পর আবার 
আসিব” তবে ইংলগ্ ত্যাগের পূর্ব তিনি কতকগুলি বিশিষ্ট 
বন্ধুকে আরন্ধ কার্য চালাইবার পরামর্শ দিলেন ।  তদনুসারে ই, টি, 
ট্ার্ড সাহেবের চেষ্টায় একটি ক্ষুদ্র দল গঠিত হইল। তাহারা 
নিয়ম মত ভগবদৃগীতা ও অন্যান্ট হিন্দু ধর্শান্্রসমূহ পঠন পাঠন 
ও আলোচন! করিতে লাগিলেন। 

স্বামিজীর এই একটি অদ্ভুত ক্ষমত! ছিল যে তিনি অল্প সময়ের 
মধ্যে অতি অল্প কথায় বড় বড় ভাব ও জটিল দার্শনিক তত্বসমূহ 
জলের মত সৃহজ করিয়া .বুঝাইতে পারিতেন। তাহার সহিত 
যে একবার দেখা করিতে যাইত সেই সম্পূর্ণ নৃতন ও উচ্চভাব 
লইয়া ফিরিত। সেই প্রাণে প্রাণে বুঝিত এইরূপ মহাপুরুষ সে 
জীবনে কখনও প্রত্যক্ষ করে নাই। যিনি যতইঃ বিরোধীভাব 
লইয়। প্রথমে তাহার নিকট আসুন না কেন, ফিরিয়া যাইবার 
'সময় তাহার অসাধারণ জ্ঞানবৈরাগ্য ও ভগবং-প্রেমের সম্মুখে 
অবনত মন্তুকে আস্তরিক শ্রদ্ধার অগ্রলি উৎসর্গ না করিয়া থাকিতে 
পারিতেন না নিবেদ্দিতার মত অনেকেই প্রথম গ্রথম তাহার 
সমগ্র ভাব গ্রহণ করিতে 'ইতস্ততঃ করিয়াছিলেন ।” কিন্তু পরিশেষে 
তাহারা সকলেই তাহাকে "গুরু ও আচার্ধা” (0795661) বলিয়া 
স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন । | 


৫৩৪ 


আমেরিকাস্্ বেদান্তের দুভভি্তি 
স্থাগ্পন্ন। 

স্বামিজীর ইংলণ্ডে অবস্থানকালে স্বামী কূপাননদ, অভয়ানন্দ ও 
মিদ্‌ ওয়ান্ডো আমেরিকায় বেদান্ত-গ্রচার কার্য্যে নিযুক্ত ছিলেন। 
তবাহার৷ নিউইয়র্ক সহরে নিয়ম করিয়! প্রতি সপ্তাহে একটি সভা 
আহ্বান করিতেছিলেন এবং তদ্যতীত অন্তান্ত নইরেও স্বামিজী- 
প্রদর্শিত পথে কার্য করিতেছিলেন। এইরূপে বাফেলো ও 
ডে্রয়েট নামক স্থানে ছুইটি নৃতন কেন্ত্র খোলা! হইয়াছিল।, 
প্রত্যেক কেন্দ্রে বহু সত্যান্বেষী শ্রোতার দমাগম হুইত। স্বামিজী 
ইংলগ্ডে তিন মাস অতিবাহিত করিয়! ৬ই ডিসেম্বর শুক্রবার সুন্দর 
বাস্থ্য লইয়া নিউইয়র্কে প্রত্যাগমন করিলেন। ইংলগে তাহার 
পরিশ্রম যদিও কম হয়নাই তথাপি ত্তাহার স্বাস্থ ভাল ছিল এবং 
মনেও খুব ক্ফত্তিবোধ হইয়াছিল। এক্ষণে তিনি ও কৃপাননস্বামী 
৩৯নং ্্রটে ছুটি বৃহৎ ঘর লইয়! বাস করিতে লাগিতেন ও উহাকে, 
তাহাদের, গ্রধান কার্যযস্থান করিলেন। এ ঘরছুটিতে দেড়শত 
লোকের স্থান হইতে পারিত। বোষ্টনের যে স্ত্রীলোকটি তাহাকে 
সাহাধোর আশা দিয়াছিলেন, তিনি কোন কারণবশতঃ উপস্থিত সে 
সাহায্য করিতে সক্ষম হইলেন না। কিন্তু স্থামিঙ্গী কোন লোক 
যা কাহারও মাহায্যের উপর বড় বেণী নির্ভর করিতেন ন|। স্তরাং 
তিনি নিজেই পুনর্বার গ্রবল উদ্যমে কার্ধ্য আরম্ত করিয়৷ দিলেন। 
এবার তিনি প্রধানতঃ “কম্মুযোগ” সম্বন্ধে বক্তৃতা প্রদান করিতে 

৫৩৫ 


স্বামী বিবেকানন্দ । ও 


লাগিলেন। এই বক্তৃতাগুলি এক্ষণে 'কর্মযোগ, নামে গ্রস্থাকারে 
প্রকাশিত হইয়াছে । অনেকে তাহার এই" গ্রন্থখানিকে তংপ্রণীত 
রচনাসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন প্রধান করিয়। থাকেন। দুই 
_অপ্তাই এই প্রকারে অবিরাম প্রচার চলিল। প্রতি সপ্তাহে সতেরটী 
ক্লাস হইত) তাস্ছাড়া বিস্তর চিঠিপত্র লেখা ছিল ও যে সকল লোক 
»দেখ। করিতে আসিত তাহাদিগের সহিত কথাবার্তী রুহিতে হইত। 
এই সময়ে যে সব বল্তৃতা দেওয়া হয় তাহার মধ্যে কতকগুলির নাম 
নিম্নে উল্লিথিত হইল £-- ৃ 
(1) 106 01981105101 79115101) : 115 1101070৪170 
10110. (ধর্মের আবশ্কতা কি?) 
(2) 259 10691 ০06৪. [0701%9158] [6118100; চাও 
1 00051 2100019.09 91021911 (01063 ০৫10 09 
80106111005. (সার্বভৌম ধঙ্শের আদর্শ) | 
(3) 1016 59815959 £ 01১6 0967 %01 0580190. 7179. 
[01550150108... ( বিশ্বলগৎ) সৃষ্টি ও'ধ্বংসের ক্রম ) 
* (4) 0059009 (00706. ( বিশ্বগজৎ সৃষ্টি ও ধ্বংসের ক্রম )। 
স্বামিজী দ্বয়ং কখনও কোন বক্তৃতা লিপিবদ্ধ করাইনার চেষ্টা 
করেন নাই। তিনি' সভাস্কলে দণ্ডায়মান হইয়। মুখে মুখে 
(609079016) বক্তব্য বিষয় সম্বন্ধে জনর্গল বলিয়া যাইতেন, 
তাহার কোন শস্ড়! বা নকল থাকিত না। এইগ্ন্‌পে অনেক সুন্দর 
সুন্দপ় বক্তৃতা নষ্ট হইয়া যায়। তন্দর্শনে তাহার শিষ্যদের ইচ্ছা হইল 
একজন রিগোর্টার়ফে দিয়া উঞ্চলি টুকিয়া রাখেন। তাহস্ারে 
১৮৯৫ সালেয় শেখে স্তাহা্না একজন রিপোর্টারকে নিষুক্ত করিলেন 
৫৩৩ রা ও 


| আমেরিকায় বেদাস্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


কিন্ততিনি ম্বামিজীর সঙ্গে তাল রাখিয়৷ চলিতে পারিলেন না । 
বাস্তবিক তাহা সম্ভবপরও নহে। কারণ, প্রথমতঃ, বিষয়টাই 
তাহার জানা ছিল না। দ্বিতীয়তঃ, স্বামিজী এত ক্রত বলিতেন যে 
বিশেষ অভ্যাস না থাকিলে কাহারও পক্ষে তাহার বক্তৃত লিখিয়! 
যাওয়া! সহজ ছিল না। সুতরাং তাহাকে বিদায় দিয়া আর 
একজনকে আন! হইল। কিন্তু তিনিও তন্রপ হইলেন । অবশেষে 
' দৈবক্রমে জে, জে, গুড উইন নামক এক ব্যক্তিকে পাওয়া গেল। 
ইনি অর্পদিন পুর্বে ইংলণ্ড হইতে নিউইয়র্কে আসিয়াছিলেন। 
ইহাকে প্র কার্যে নিধুক্ত কর! মাত্রই আশ্চর্য্য ফল ফলিল। উনি 
সাঙ্কেতিক-লিখনপ্রণালী সাহাষো- স্বামিজীর প্রত্যেক কথাটি ঠিক 
ঠিক তুলিয়৷ লইগ্ন! অতি বিশ্ুদ্ধতাবে তাহা প্রচলিত ইংরাজী অক্ষরে 
লিখিতে লাগিলেন। এই ভদ্রলোকের বিষয়বুদ্ধি বেশ পাকা- 
রকমের ছিল এবং ইনি জীবনে অর্নেক জিনিষ দেখিয়া শুনিয়া 
প্রচুর . অভিজ্ঞতা! সঞ্চয় করিয়াছিলেন। কিন্তু আশ্চর্য্যের বিষ 
এই যে, স্বামিজীকে প্রথম দেখা অবধি ইনি তাহার প্রতি আকৃষ্ট 
হইলেন, এবং স্বামিজী তাহার নিকট নিজের অতীত ইতিহাস বর্ণন! 
করিলে তাহার মনের ভাব এমনি বদ্‌লাইয়া গেল যে সেই দিন 
হইতে তাহার জীবনের গতি সম্পূর্ণ নুতন পথে প্রবাহিত হইতে 
লাগিল। তিনি শ্বামিজীর একজন অতিশয় অনুরাগী ভক্ত হইয়৷ 
দাড়ালেন এবং আজ্ঞাবহ ভূত্োর স্তায় সর্ধদা! তাহার সেবা ও 
পরিচর্যায় রত থাকিতেন। শ্বামিজীর বক্তৃতক্গুলির জন্ত তিনি 
দিবারান্র পরিশ্রম করিতেন। প্রথমে সাস্কেতিক অক্ষরে (31১07৮. 
0820 ) লেখা--তারপর সেই দিনই সেগুলি টাইপ করিয়। প্রেসে 
৫৩৭ ৰ 


স্বামী বিরেকানন্দ। | 


পাঠান ও পুনরায় পরদিনের বক্তৃতার জন্ত প্রস্তুত হওয়!-_-এই 
ভাবে থাটিতে খাটিতে তিনি এক মুহূর্ত বিশ্রামের অবকাশ পাইতেন 
না। স্বামিজী তাহাকে অতিশয় ন্নেহ করিতেন ও তাহার মর্য্যাদ 
বুঝিতেন। তাহার মুখে প্রায়ই শুনা যাইত 0 7917)0ি] 
0090%17% (ভক্ত গুড়উইন)। বাস্তবিক স্বামিজী যেখানে 
যাইতেন গুডউইন তীহার সঙ্গে থাকিতেন। একদিনের জন্য 
তাহার কাছ-ছাড়। হইতেন না। এক্টরূপে ১৮৯৬ পালে ডেউ্রয়েট 
ও বোষ্টনে এবং পরে স্বামিজী ইংলণ্ডে যাইলে ইংলণ্ডে ও সেখান 
হইতে স্বামিজীর সহিত ভারতবর্ষ পধ্যস্ত গমন করিয়াছিলেন। 
ভারতবর্ষে তাহার মুত্যু হয়। গুডউইনের বিয়োগে স্বামিজী 
অতিশয় মন্দ্রীহত হইয়া! বলিয়াছিলেন [০% [0 1101 10910. 
15 £0116. 15 10955 19 11009100191)19,. (আজ আমার 
যেক্ষতি হইল তাহা বলিবার নহে-আমার ডান হাত্‌ খসিয়। 
গেল)। বাস্তবিক গুডউইনের মৃত্যুতে জগতের যে বিষম ক্ষতি 
হইয়াছে তাহা আর পূর্ণ হবার নহে। স্বামিজী মুখে মুখে বক্তৃত। 
দিতেন বলিয়া লেখালিখি ধার ধারিতেন না । বস্তৃতঃ রাজযোগের 
কিয়দংশ ও অন্ঠান্ত দুই চারিটি রচনা ব্যতীত তিনি নিজে আর 
কোন দার্শনিক গ্রন্থ লেখেন নাই। সুতরাং গুড উইন সাহেব ন! 
থাকিলে আমরা আজ স্বামিজীর বভ্ুতার সায়ান্ত যাহা কিছু দেখিতে 
পাইতেছি তাহাও দেখিতে পাইতাম কি না সন্দেহ। ধন্ত প্রভৃভক্ত 
গুডউইন! তুমিইজেগতে স্বামিজীর জ্ঞানগরিমার বিমলরশ্মি চির- 
দিন প্রদীপ্ত রাখিয়াছ, নতুবা! ইহ! বহুদিন পূর্বেই হয়ত অনন্ত 
/ কালগর্ভে বিলীন হইয়া যাইত। 
৫৩৮ 


ৃ আমেরিকায় বেদাস্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


ডিসেম্বর মাসের শেষভাগে স্বামিজী বোষ্টনে গমন করির মিসেস্‌ 
ওলীবুলের আতিথ্য গ্রহণ করিলেন । ওখান হইতে পুনরায় নিউ- 
ইয়ে ফিরি ( ১৮৯৬ সালের ) ৫৯ জানুয়ারী হইতে প্রতি 
রবিবার হার্ডযান হল (700:001787717911) নামক স্কানে উদ্দীপনা- 
মদ বক্তৃতা দিতে লাগিলেন। এ সকল বক্তৃতার জন্য তিনি 
কাহ'রও নিকট হইতে এক কপদ্দকও গ্রহণ করিলেন না । ক্ুক- 
লিনের তত্ববোধিনী সভা! 0৬61971)1551081 9০9০191১) এবং নিউ- 
ইয়র্কের সাধারণ ধন্মসমাজে (৮06010108 (01)01017) তিনি ষে সকল 
বন্তৃত৷ দ্রিয়াছিলেন তাহাতেও বনু শ্রোতার সমাগম হইত ও সকলেই 
মুক্তকণ্ঠে তাহার প্রশংসা করিতেন । প্রকাশ্ত জনসভায় এই সকল 
বক্তৃতার সঙ্গে সঙ্গে তাঠার নিব্বাচিত-ছাত্র-শ্রেনীও স্প্তাহে ঢুইবার 
করিমা একত্র মিলিত হইতেছিল এবং উহার আঘতন দ্দিন দিন 
বুদ্ধি পাইতেছিল। ষাঁহাঁরা 'প্রকান্ত সভায় তাহার বক্তৃতা শুনিতে 
আমসিতেন তাহাদের অনেকে আবার এখানেও আসিয়া জুটিতে 
লাগিলেন, এবং হাডমান হলে সমরে সময়ে এভ লোকের ভিড় 
হঈত যে দাড়াইবার পর্ধান্ত জায়গা থাকিত না। লোকে তাহার 
নাম রাখিয়াছিল [.101717171৮ 07101  বিদ্বাদ্বত বক্তা ), কেহ বা 
বলিত 0০৮০0109510 1711100 ( প্রভগ্জনসদূশ হিন্দু ) এবং শীঘ্রই 
নিউইনর্ক সহরময় তাহার বাগিতার এরপ খ্যাতি প্রচারিত হইল 
যে ফেব্রুয়ারী মাসে তাহার বক্তৃতার দ্বিতীর পর্যায় আরম্ভ হইলে 
এখানে লোকের জায়গ! হইবে না বুঝিনা ন্যাডিসন স্কোয়ার 
গার্ডেন” (01501) 5৫৪10 0810917) নামে একটি সুবুহৎ 
হল ভাড়া লওয়া হইল । এ হলে দেড় ভাজারেরও অধিক লোকের 

৫৩৯ 
৩৫ 


স্বামী বিবেকানন্দ । 


বসিবার স্থান ছিল। এখানে ণ্ভক্তিযোগ”, “মানবাত্মার স্বরূপ 
(1176 7991 9170 01092161117187)ও “মদীর গুরুদেব শ্রীরামকুষ্। 
পরমহংস নামক তিনটি বক্তা দেওয়া ঠয়। এই মাসে তিনি 
“হার্টফোড্ড এর “তত্ববোধিনীসভা” নামক সভার আহ্বানে উক্ত 
সোমাইট-গৃহে 'জীবাত্ম। ও পরমাজ্ব।৮( ১০৪1 0170 001) সম্বন্ধে 
আর একটি বক্তৃতা দিয়াছিলেন । এ সম্বন্ধে ?দি হাটফোড ডেলা 
টাইমস? লিখিরা!ছলেন 85 

“এঁর কথাবাঞ্ভা আজকালকার নাম-সর্বন্ব খুষ্টানদের মতন নয়, 
বরং মনেকট। থুষ্টেরউ মত। ভীভার উদার ভাব সকল ধশ্ম ও সকল 
জাতির প্রতি ব্যাপ্ত । আমরা তাহার গতরাত্রের কথাবাতী স্তন 
মুগ্ধ হইয়াছ এবং ঠার লাল মাগথাল্লা ও হলদে রংএর পাগড়ীতে 
উাহার ন্ন্দর মুখখানি ঠিক একখানি ছ'বর মত দেখাইতেছিল। 
আর তার উপর ভার উচ্চ আধ্াস্মক ভাবের কথাগুলি মেন করণে 
মমূত বর্ষণ করিতেছিল। তিনি চমতকার ইংরেজী বলেন, 'আর 
উচ্চারণের ধরণ এমনি থে তাতেই যেন কথাগুলি আরও মধুর 
বোধ হয়।” 

এই ফেব্রুয়ারীতে তিনি 'ক্রুকালন নৈতিক সভার নমক্ষেও 
কয়েকটি বন্তৃত। দিনাছিলেন, তাহাতে সর্বত্র বিষন উৎসাঙ্ছের কোন 
বহিয়াছিল। দিন দিন ভ্রাহার প্রভাব ও রুতকাধ্যতা দর্শনে 
১৮৯৬ সালের জান্ুয়ারীর শেষে নিউইয়র্কের প্রধান সংবাদপত্র 
“দ্রি নিউইয়র্ক হেরাল্ড' লিখিয়াছিলেন ১ 

«আজকাল স্বামী বিবেকানন্দের নাম নিউইয়র্কের মনেক ধনী 
ও পণ্ডিত মহুলে যেন যাছুমন্ত্ের স্তায় কার্ধ্য করে। তার কার্ধ্য যাথে্ট 

৫৪ 


আমেরিকায় বেদান্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


সফলতা লাভ করেছে । তিনি নিজের অতীত জীবানর বিষয় বড় 
একটা বলেন না, তবে মাঝে মাঝে তার গুরুদেবের কথা 
বলে গাকেন। সেই গুরুদেবের ভাবই তিনি এদেশে গ্রচার 
কচ্ছেন। 

তার চালচলন বে চিত্তাকর্ষক সে বিষয়ে আর সন্দেহ নাই এবং 
লোককে চুম্বকের ন্যায় আকষণ কর্বার শক্তিও তাহাতে প্রচুর 
পরিমাণে বিষ্কমান। এদেশের নরনারী যেরূপ গন্ভীরভাবে ও প্রগাঢ় 
মনোযোগের সহিত তাহার কথা শুনে তাহা দেখিলেই বুঝা যায় 
শুধু শিক্ষণীয় বিষয়ের মনোহারিত্ই যে তাহাদিগকে এতদূর মুগ্ধ 
করিয়াছে তাহ! নহে, ত। ছাড় আরও অনেক জিনিষ আছে ।” 

নিউইররকক ছেরান্ডের সংবাদদাতা স্বামিজীর এই প্রকার বিবরণ 
দিয়া লিখিতেছেন £__ 

“কিছুদিন পুরেব আমি স্বীমিজীর এক ক্লাশে গিয়াছিলাম | দেখি- 
লাম অনেকগুলি লোক তথায় উপস্থিত--সকলেরই স্থন্দর বেশ ও 
প্রতিভাবাঞ্জক আকৃতি । তাহাদের মধ্যে চিকিৎসক, বাবহারশান্ত্রবিৎ, 
মগ্তান্ত শ্রেণীর গণ্যমাণ্য ব্যক্তি এবং সমাজের শীর্ষস্থানীয়া মহিলাগণ 
উপস্থিত ছিলেন । গৈরিকবসনাবৃত স্বামী বিবেকানন্দ সকলের 
মধ্যভাগে বসিরাছিলেন--লোৌকসংখা। সর্ধবশুদ্ধ প্রায় একশত হইবে__ 
ত্রাহার। স্বামিজীর উভয়পার্থে শ্রেণীবন্ধভাবে সমাসীন। বিষয় 
ছিল--“কশ্মযোগ” । বক্তৃতা সমাপ্ত হইলে স্বামিজী মকলের সহিত 
আলাপ করিতে লাগিলেন । সকলেই তাহার সহিত করমর্দিন বা 
তাহার বিশেষ পরিচয় লাভের জন্ত যে প্রকার আগ্রহ প্রকাশ 
করিতেছিলেন তাহাতেই বুঝা গেল তাহাদের 'উপর স্বামিজীর 

৫৪১ 


স্বামী বিবেকানন্দ । 


প্রভাব কতদূর! কিন্তু নিজের সম্বন্ধে স্বামিজী নিতান্ত প্রয়োজনীয় 
দুই একটি কথা ব্যতীত আর কিছু বলিলেন না|” ইত্যাদি । 

ক্রকলিন হইতে হেণেন হান্টিংডন স্বামিজী সম্বন্ধে মান্দ্রাজের 
ত্রহ্মবাদিন্* নামক ইংরাজী মাসিক পত্রে এইরূপ লিখিয়াছিলেন__ 

“কিন্ত ঈশ্বরের কৃপায় 'আমরা ভারতবর্ষ হইতে একজন ধন্মো- 
পদেষ্ট। লাভ করিয়াছি । হ্াহার মহান্‌ গম্ভীর তত্বকথা ধীরে ধীরে 
অথচ দৃঢ়ভাবে এদেশীয় ধন্মনীতির অস্তিমজ্জায় প্রবেশ করিতেছে । 
এই পুভচরিত্র ও অসাধারণ ক্ষমতাশালী মভাপুরুষকে দেখিয়া 
আমারা আপ্যান্সিক জীবনের এক অতি উচ্চস্তর, বিশ্বপ্রেমরূপ ধর্ম, 
আম্মোৎসর্গ ও মানবের কল্পনার যতদুর নিন্মীল ও পবিত্র ভাব ধারণ। 
কর! সম্ভব হানা উপলব্ধি করিতে সমর্থ হইর়াছি । তৎ্গ্রচারিত ধর্ধু 
কোন মত বা বিশ্বাসের ক্ষুদ্র সীমার মধ্যে আবদ্ধ নহে । এই ধর্ধু 
মান্ুধকে উন্নতির পথে লইয়। যায়, মগ্ুষাচরিত্রের মালিনা নাশ 
করে ও দুঃখের সময় অশেষ সাত্বনা দেয়__ইহা দৌষ-সম্পর্ক-শুন্ত এবং 
ভগবতগ্রেম ও সর্বাঙ্গীন পবিরতার উপর প্রতিষ্ঠিত । 

ভক্তগণ ব্যতীত আরও জ্জনেকের সভিত স্বামী বিবেকানন্দের 
বন্ধুত্ব ভইয়াছে। তিনি মগাঁজের উচ্চনীচ সকল লোকের সহিত বন্ধু 
ও ভ্রাতভাবে ব্যবহার করিয়াছেন। এপানকার সহরগুলির মধ্যে 
ধাহারা বৃদ্ধিতে শ্রেষ্ঠ 9 চিন্তাশালতায় অগ্রণী স্তাহারা তাহার 
বক্তৃতা শ্রবণ ও বৈঠকে যোগদান করিয়াছেন। তাহার প্রভাবে 
উতোমধোই এখানে ধর্খজীবনের বিকাশ স্ুস্পঈ লক্ষিত হইতেছে। 
নিন্দা বা প্রশংসার ভিনি বিন্দুমীত্র বিচলিত হন না এবং পদ- 
গৌরব ঠাহীকে বশীভূত করিতে পারে নাই । কেহ তাহাকে অযথা 

৫৪২ 


র্‌ আমেরিকায় বেদান্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


বা অসঙ্গতভাবে আপ্যায়িত করিতে চাহিলে তিনি প্রকৃত ধর্- 
যাজকের মধ্যাদা অক্ষুন্ন রাখিয়া সেরূপ প্রস্তাব প্রত্যাখান করেন 
ও ৪বিষাতে সেই ব্যক্তিকে এরূপ করিতে নিষেধ করেন। যাহার! 
অসৎ চিন্তা বা অপংকনম্মে প্রবৃত্ত, তিনি শুধু তাহাধিগেরই নিন্দা 
করেন এবং পবিত্রতা ও সতপথ অবলম্বন করিতে উপদেশ 
দেন। এক কথায় এইরূপ ব্যক্তিকে সম্মান প্রদশন করিয়া রাজ! 
মহারাজারাও পরিতৃপ্ত হন? 

এ সমরে আমেরিকান সমাজের উপর স্বামিজীর গ্রভাব সম্বন্ধে 
স্বামী কপানন্দ ১৮৯৬ সালের ১৯শে ফেব্রুয়ারী “ব্রহ্মবাদিন্‌” পত্রিকার 
যে পত্র লিখিয়াছিলেন তাভ! হইতে কিঞিৎ এখানে উদ্ধৃত হইল £-- 

“আমার গত ৩১শে জানুয়ারী তারিখের পত্রের পর গুরুদেব 
আরও অনেক কার্ধা সম্পাদন করিয়াছেন টানার বৈঠকে ছাত্র ' 
সংখ্যার উত্তরোত্তর বুদ্ধি দেখিয়া ও র'ববারের বক্তৃতায় শ্রোতৃবর্গের 
জনতা দেখি! স্পষ্ট বুঝ। যায় যে তাহার শিক্ষা এদেশে কিরূপ সমাদর 
লাভ করিয়াছে । হিন্দ্জাতির আধাঙ্সিকতা এদেশে প্রতিষ্ঠিত 
করিবার জন্ঠ তিনি অসীম শারীবিক ও মানসিক শক্ত প্রয়োগ 
করিতেছেন। তাহার অমানুষিক চেষ্টা যে দেখিবে সেই চমতৎকৃত 
হইয়া তাহার প্রত শ্রদ্ধা প্রকাশ করিবে । তাহাকে দিন দুইবার 
বঞ্তত। দিতে হয়, বহুলোককে পত্রাদি লিখিতে হয়, অনেকের 
সহিত সাক্ষাৎ করিতে হয়, অনেককে পৃথকৃ ভাবে উপদেশ দিতে 
হয় এবং ধাহার! তাহার মতের অন্ুবত্তী তাহাদিগকে উপযুক্ত পথে 
পরিচালিত কুরিবার জন্য পুস্তকাঁদি প্রণয়ন করিতে হয়। এই 
সকল কার্্ের জন্ত প্রাতঃকাল হইতে গভীর রাত্রি পর্য্যন্ত তাঁহাকে 
৫৪৩ 


স্বামী বিবেকানন্দ । ॥ 


নিরন্তর পরিশ্রম করিতে হয়। বিশ্বপ্রেমপ্রস্থত অদম্য ইচ্ছাশক্তি 
না থাকিলে, এরূপ কঠিন পরিশ্রমে তাহার ওরূপ বলিষ্ঠ দেহও, 
এতদিনে ভাঙ্গিয়া পড়িত। ইচ্ছাশক্তির বলেই তিনি প্রফুল্লচিত্বে, 
এপ্রকার দুরূহ কার্য সম্পাদন করিতেছেন। একদিকে তিনি 
যেমন পরম ভক্ত ও জ্ঞানী, অপরদিকে তিনি তেমনি কন্মযোগের 
অবতার । জ্ঞান, ভক্তি ও কর্ম-_-এই তিনটির একাধারে সম্মিলন 
তাহার পুজনীর গুরুদেব শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ ছিল। 
স্বামিজী তাহার উপধুক্ত শিষ্য বটে ! 

_স্বামিজী-প্রদত্ত শিক্ষা ও উপদেশ পুস্তকাকারে পাবার জন্য 
বহুলোক উদ্গ্রীব ভওয়ায় স্টানার রবিবাসীর় বক্তৃতাসমূহের কয়েকটি 
পু্তিকাকাৰে মুদ্রিত 5ইরাছে, এবং অতিত সামান্ত মুল্যা বক্রীত 
হইতেছে । পুস্তিকাগুলি খুব শীঘ্ব শীপ্ব বিক্রর হইতেছে এবং 
এইরূপে যেখানে বেদান্তদশনের কগ! কেহ কখনও ন্বপ্পেও ভাবে 
নাই সেখানেও তার প্রচার হ্টতেছে । “কম্মযোগ' সম্বন্ধে স্বামি- 
জীর 'আটটি উপদেশ পুর্ণ গ্রবন্ধ শীপ্রই মুদ্রিত হইবে । এই কার্যে 
স্বামিজীর কতিপয় গৃহন্থ ভক্ত বথেষ্ট সাহায্য করিয়াছেন । , | 

৭০ ০৭ তাহার বক্তৃতা ও প্রবন্ধাদিতে চতুর্দিকে ধন্মভাবের 
প্রবল স্রোত বহিতে আর্ত করিয়াছে এবং জনসাধারণের মন 
হইতে আজন্মপোষিত ভ্রান্তি ও কুসংস্কাররাশি দুর হুইয়া সত্যান্ু- 
সন্ধান-প্রবৃত্ত জাগিয়া উঠিতেছে। এইব্ূপে তাহার উপদেশ- 
সমূহ শনৈঃ শনৈঃ সমাজের উপর প্রভাব বিস্তার ও -তাহার 
আধ্যাত্মিক কল্যাণবিধান করিতেছে । বেদাস্ত-দর্শনের পাঠার্থী- 
খ্যা দিন দিন বাড়িতেছে এবং যাহাদের মুখে কেহ কখনও সংস্কৃত 

| ৫৪৪ 


আমেরিকায় বেদান্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


শব্ধ বা বাকা গুনিবার প্রত্যাশ! করেন নাই সেই আমেরিকা 
বাসীগণ ষখন-তখন এর সকল শব্দ ও বাক্য উচ্চারণ করিতেছে। 
যেখানে যাও দেখিবে-_-আত্মা, পুরুষ, প্রকৃতি, মোক্ষ গ্রভৃতি শব্দের 
ব্যবহার হইতেছে, এবং হাকাণী ও স্পেন্সারের ন্যায় রামানুজ ও 
শঙ্করাচার্যোর নাম সকলের মুখে মুখে ফিরিতেছে। সাপারণ 
পাঠাগার ও পুস্তকালয়গুলি ভারতবর্ষ সম্বন্ধে যাহা কিছু পাইতেছে 
তাচাই ক্রয় কার"তছে । মোক্ষমূলর, কোল্ক্রুক, ডয়সন, বর্ণফ 
প্রকৃতি পিভগণ হিন্দ দশনশান্ত্ সম্বন্ধে ইংরাজীতে যে সকল গ্রন্থ 
প্রণয়ণ কারুরাছেন ভৎপমুদয় বহু পরিমাণে বিক্রয় হইতেছে । এমন 
কি, জঙ্মণ দাশ'নক (শাপেনহয়াতের পুস্তক গুল নীরল ও জটিল 
হইলেও, দেদাস্থু দর্শানর উপর প্রতিষঠিত বলিয়।, লোকে আগ্র্র 
সতত তাচ' পাঠা করিত্তেসুদ্ভ |” 

এই সনয়ে স্বাশিজ্গী তাহার ক্লাসে ভক্কিযোগ* শিক্ষ। দিতেছিলেন 
এবং জ্ঞানতযাগ, সাঁহখ্য ও বেদান্থ সম্ধন্ধে কতকগুলি ধারাবাহিক 
বক্তৃতা করিয়া ছলেন। ২৪*শ ফেব্রুয়ারী ম্যাভিসন স্কোয়ার গার্ডেন 
এ ত্রাহার শেষ বক্তা ভয়। তী বক্তৃভার পর্বিষয় ছিল 'মদীয় 
আচার্ধ্যাদের (1 7775161) । তাহার গুরুদেব সম্বন্ধে একটা তাহার 
সর্বপ্রধান বর্ততা গ্বং ইভাতে তাভার বাগ্মিতা ও বর্ণনাচাতুর্য্যের 
পরাকান্ঠ: প্রদর্শিত হইয়াছে । ঘটনারুষে প্র তারিখেই ভারতে 

শ্ীশ্রীপরমহংসদেবের বাৎসরিক জন্মোৎসব অন্ুঠিত হষ্টতেছিল। 

ইতিমদো ২*শে তারিখে ( বৃহস্পতিবার ) কয়েকজন যুবক ও 
যুবতী স্বামিজীর নিকট মন্ত্র গ্র্ণ করিয়াছিলেন এবং তাহার পূর্ব 
বুহম্পতিবার অর্থাৎ ১৬৯ তারিথে ডাঃ স্ত্রী (01. 90:69) স্বামিজীর 

৫৪৫ 


স্বামী বিবেকানন্দ । | 
নিকট হইতে সন্যাসদীক্ষা গ্রহণ করিয়া যোগান” আখা। প্রাপ্ত 
হইয়াছিলেন। এই দাঁক্ষাগ্রহণ ব্যাপার স্বামিজীর অন্তান্ঠ সন্ন্যাসী 
ও ব্রহ্মচারী শিষ্গণের সম্মুথে সম্পন্ন হইয়াছিল। একবৎদরের 
মধ্যে যে তিনজন উচ্চশিক্ষিত 'ও অবস্থাপন্ন লোক ভোগন্ুথমগ্ন 
পাশ্চাত্য দেশে সকল গ্রহিক বাসনায় জলাঞ্জলি দিয়া সর্ববস্থ 
ত্যাগ ও ব্রহ্মচর্ধযয পণ করিয়া স্বামিজীর পন্থাস্থনরণ করিলেন ইনা- 
তেই গদেশে তাহার. প্রভাব [দন দিন কিরূপ বদ্ধমূল হউতেছিল 
তাহা মন্ুমান কারতে পারা যার়। সংবাদ পত্র সমুহ এই 
ঘটনাকে “076 ০01 (16 10056 07815611005 ৪৮1917095 
০ 0)9 ১০০৮)15 1০%০10] 11000091009 107 £090” 
(তাহার সাধুতার অত্যাশ্চার্ধা প্রভাব ) বলিম্না উল্লেখ করিলেন । 
ইহাতে তাহার কার্য্যেরও প্রসার খুব বাড়িল। লোকে দেখিল সত্যই 
তাহার ক্ষমতা অদ্ভুত এবং বাস্তবিকই তিনি একজন সদৃগুর ও 
আচার্য । 
স্বাহ্থারা পুর্বে তাহার অনুরাগী ভক্তমাত্র ছিলেন তীহাদের 
অনেকে এক্ষণে উহার শিষ্ত্ব গ্রহণ করিয়! ব্রহ্গচধ্য ব্রত অবলম্বন 
করিবার জন্ত আগ্রন্ প্রকাশ করিতে লাগিল। এমন কি আমেরিকার 
লোকের! স্তাহাদ্দের “বিশ্বকোষ” ব! 500$০1০০501তে তাহাকে. 
একজন আমেরিকান বলিয়া! উল্লেখ করিয়! তাহার ক্বীবনী পর্যান্ত 
লিখিতে উদ্যত হুইলেন। এসমন্ধে স্বামী কৃপানন্দ রহস্ত করিয়া 
পিখিয়াছিলেন-_ | * 
পঞ্চ * আর এক কথা। ভারত এখনই ঘেন স্বামিজীর উপর 
তাহার স্বত্ব দখল লাব্যন্ত কফরে। কারণ, মার্কিন দেশের জাতীয় 
৫৪৬ 


ঃ আমেরিকায় বেদাস্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


বিশ্বকোষ (1৪61078] 70705 010009019. ) নামক দুবৃহৎ গ্রন্থে 
তাহার জীবনী লিখিত হইবে, এবং তাহা হইলে তে। তিনি 
আমেরিকার লোক হইয়া যাইবেন। মহামতি হোমারের জন্মস্থান 
লইয়া যেমন প্রাচীনকালে সাতটি নগরী বিবাদে প্রবৃত্ত হইয়াছিল, 
আমার মনে হয় ইহাকে লইয়াও আবার তন্তরপ ঘটবে । হয়তো 
ইহার পর সাতটি বিভিন্ন দেশের প্রত্যেকেই এই বলিয়া ছন্দে 
প্রবৃত্ত হইবে যে আমিই এই স্ুসস্তান গর্ভে ধারণ করিয়াছি |, 
ফলে, এই উজ্জবলরত্বের প্রসবিনী বলিয়া 'ভারতমাতা। যে সম্মানের 
অধিকারিণী তাহা হইতে তিনি বঞ্চিত হইবেন ।৮ 
নিউইয়র্ক হেরাল্ড'ও লিখিয়াছিলেন £-_ 
বহু গণামান্ত লোক যে স্বামিজীর মতাবলন্বন করিতেছেন 
তাহাতে আর, সন্দেহ নাই । অনেক ধর্মযাজক তাহার বক্তৃতা 
শ্রবণ করিয়াছেন। “ডিকৃদন্‌ সোসাইটি”তে ব্তৃত! দিবার জন্য ডাক্তার 
রাইট ক্রাহাকে নিমন্ত্রণ করিয়াছিলেন । স্বামিজীর ছাত্রগণের মধো 
কয়েকজন এ নগরে ম্পরিচিত। তন্মধো তাহার গৃহে এই কয" 
জনের নাম দেখিতে পাওয়া যায়- এল ভুইলার্‌ উইলককৃস্। মিঃ 
ও মিসেস্‌ ফ্রান্দিস্‌ লেগেট্‌, মাডাম এণ্টরনেট্‌ ষ্টালিং, ডাঃ এলেন 
ডে, মিস্‌ এমা থার্সবি এবং প্রফেসর ওয়াইম্যান। মিসেস ওলীবুলও 
| তাহার একজন ছাত্রী। “হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী 
দিগের দশনালোচন। সমিতিতে (005 লুওাছঞান 20096 
চ17110501011091 0180) বক্তৃতা! দিবার জন্ত স্বামিজী এইমাত্র 
মিঃ জন, পি, ফকৃস্‌ এর মিকট হইতে এক আমন্ত্রণ পত্র 
পাইলেন। প্রতি রবিবার অপরাহ্ধে বক্তৃতা দেওয়া ছাড়া স্বামিজী 
৫৪৭ 


স্বামী বিবেকানন্দ । € 


এখানে সোম, বুধ, শুক্র ও শনিবার দিন দুবার করিয়া বক্তৃতা 
দেন ।” 

মিসেস্‌ এল! হুইলার উইলকক্স (1015. 19118 ড/1166101- 
ড/11০09% ) আমেরিকার একজন শ্রেষ্ঠ কবি এবং জগতের প্রতিভা- 
শালিনী রমণীসমাজের একটি উজ্লতম রত্ব। তিনি স্বামিজী 
সম্বন্ধে ১৯০৭ সালের ২৬শে তারিখে “নিউইয়র্ক আমেরিকান” নামক 
পত্রে যাহা লিখির়াছিলেন তাঁভার কিয়দংশ. এখানে পাঠক দ্রিগকে 
উপঙ্ভার না দিয়া থাকিতে পারিলাম না। 

দ্বাদশ বৎসর পুরে একদিন সঞ্ধাকালে শুনিলাম যে বিবেক” 
নন্দ নামে এক ভারতীয় "দার্শনিক বক্তৃতা দিবেন। কৌতুহলবশতঃ 
আমি ও আমার স্বামী উতা শুনিতে গেলাম 1 দশ মিনিট শুনিতে 
না শুনিতে বোধ হইল যেন আমাদের মন এক অভিনব লুক্ষু ভাব- 
ভূমিতে আরোহণ করিতেছে ৷ বক্তৃতার শেষ পর্য্যন্ত মন্ত্মুদ্ধবৎ 
লব্ধ হইয়া বসিয়া রহিলাম। 
' , দৈনন্দিন জীবন সংগ্রামের সম্মুখান হইবার উপযোগী নৃতন 
সাভস, নুতন আশ, নুতন বল ও বিশ্বাস লইয়া গৃহে ফিরিলাম | 
স্বামী বলিলেন এতদিন বাহার অন্বেপ্ধণে ঘুরিয়া বেড়াইতেছিলাম 
আজ সেই তত্ব, ঈশ্বরের সেই ভাব, ধর্ের সেই কথা শুনিলাম !, 
সেইদিন হষ্টতে সনাতন ধর্মের বাখা। শুনিকার জন্ট, এবং ছুলভি 
সত্যরত্ব, নব ন্মাশা ও শক্তি সঞ্চয় করিবার জন্ত আমার স্বামী 
আমার সঙ্গে কয়েক মাস ধরিয়া মঙ্থাত্ব বিবেকানন্দের নিকট 
যাঁতারাত করিলেন । সেবার বড় ছুর্বৎদর। কতশত ব্যাঙ্ক দেউলিয়। 
হইয়| গেল, কত কলকারখানার লাভালাভ হাওয়ায় উড়িয়া গেল, 

৫৪৮ 


+ আমেরিকায় বেদাস্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


কত ব্যবসায়ী সর্বস্ব হারাইগ়া পথে বসিল-_-ধেন মভাপ্রলয় সমুপ- 
স্থিত! মনঃকষ্টে ও ছুর্ভাবনায় রাত্রিতে নিদ্রা না আসিলে 
কতদ্দিন আমার স্বামী স্বামিজীর উপদেশ শুনিতে গিয়াছেন। 
সেখান হইতে ফিরিবার সময় দারুণ শীতে, অন্ধকারময় পথে তিনি 
হাসিয়া বলিতেন “হা, এইবার ঠিক হয়েছে । কিসের জন্ত ছুঃখ 
করি? আমিও আম্মোন্নশির সঙ্গে প্রসারিতদৃষ্টি লাত করিয়া স্বচ্ছন্দ- 
মনে কাজকম্মে প্রনুন্থ হইতাম এবং আমোদ প্রযোদে যোগ দিতাম । 

বর্দি কোনও দর্শনশান্্, কোনও ধম্ম এরূপ ঘোর ছুর্দিনে মান- 
বের এমন উপকার করিতে পারে-শ্তধু তাহাক্ঈ নভে-যদি সেই 
পন্ম মানব-হৃদয়ে ঈশ্বরপ্রীত ও বিশ্বঞ্েম বাদ্ধত করিয়া পরজীবনের 
শালোচনায় মানুষকে আনন্দ প্রদান কারতে পারে, তবে সে ধর্ম 
কত মঙৎ ও সত্য! 

ভারতার দর্শনশাস্ের মাহাতআ্মা আমাদের শিক্ষা করা আবশ্যক, 
এবং প্রকৃত ধর্মজ্ঞান-মহায় আমাদের মতগু'ল উদার ও উন্নত করা 
কর্তব্য । +% * * বিবেকানন্দ এক নুন বার্তা লইয়া আমাদের 
নিকট আপিয়াছেন। ছিনি বলেন, মামি ভোমাদিগকে কোন 
নৃতন পন্মে দাক্ষিত করতে ম্যাস না । তোমরা স্ব স্ব ধর্মেই 
থাক _তবে, যে মেথাডষ্, সম্প্রদায়ভূক্ত তাহাকে আরও ভাল মেথ- 
ডিই হইতে বলি, থে প্রেসবিটি'রয়ান সম্প্রদায়তৃক্ত তাহাকে আরও. 
ভাল প্রেস্বিটিরিয়ান হইতে বলি এবং মে ইউনিটেরিয়ান তাহাকে 
আরও নিষ্ঠাবান্‌ ইউনিটেরিয়ান হইতে বলি। আমি চাই তোমরা 
সত্য উপলব্ধি কর এবং তোমাদের হ্ৃদর-মন্দিরে জ্ঞানদীপ প্রজ্জলিত 
হউক 1” 

৫৪৯ 


স্বামী বিঘেকানন্দ। ৫ 
. এই রমণীকুল-শিরোমণি কেবল স্বামিজীর দর্শনলাভ করিয়াই 
তৃপ্ত হন নাই, তিনি স্বামিজী-প্রদর্শিত ধর্মাও ভক্তির সহিত গ্রহণ 
করিয়াছিলেন। তিনি এই বলিয়। তাহার প্রবন্ধ সমাপ্ত করিয়া- 
ছেন-__তাহার অভয়বাণী শ্রবণ করিয়া কর্মবন্ধ সংসারী জীবের 
শ্রাণে শক্তি সঞ্চারিত হয়, চঞ্চল! রমণী স্থিরভাবে চিন্তা করিতে 
শিখে, কলা-বিদ্যাবিতের মনে নুতন আশা! ও উদ্যমের উন্মেষ হয় 
এবং পিতামাতা, পতিপত্বী সকলেই স্বীয় কর্তব্যসম্বন্ধে উচ্চতর ধারণ! 
লাভ করিতে সমর্থ হয় ।” 
বাস্তবিক অনেক বিখাত বৈজ্ঞানিক ও দর্শনিক এবং নিউ- 
ইয়র্ক সমাজের শ্রেষ্ঠ মুখপাত্রগণ এসময়ে স্বামিজীর গৃহে তাহার 
সহিত সাক্ষাৎ করিতে বা সাধারণ স্থানে তাঠার বক্তৃতা শ্রবণ করিতে 
আমিতেন এবং ফিরিধার সময় নৃতন আধ্যাত্মক দৃষ্টিশ'ক্ত লটয়! 
ফিরিতেন। ১৭ই ফেব্রুগারী তারিথে স্বামিজী নিজে তাহার 
ভারতীয় বন্ধুদিগকে লিখিত এক পত্রে লিখিয়াছিলেন__“ণ] 126 
৪0006899011) 210115115 (109 ৮615 11990 01 /10011081 
01%11158607 (আমি আমেরিকান সভ্যতার মর্দস্তান স্পর্শ করিতে 
সমর্থ হইয়াছি)। কথাটি একটুও অতিরঞ্জিত নহে। তাৎকালীন 
আমেরিকার সংবাদপত্রাদি হইতে আমরা দেখিতে পাই আমেরিকার 
'সহস্্র সহজ্র লোকে তাহার বাণী শ্রবণ করিয়াছিল এবং শুধু তাহার 
প্রতি সহান্ভূতি প্রকাশ করিয়াই ক্ষান্ত হয় নাই, প্রকাস্তে আপনা- 
দ্বিগকে বেদান্তবাদী ও স্বামিজীর শিষ্য বলিয়া পরিচয় দিয়াছিল.। 
এইরূপে স্বামিজী ঘে উদ্দেশ্ঠ.লইয়! ভারতবর্ষ হইতে যাত্রা! করিয়া- 
ছিলেন তাহা সম্পূর্ণ স্থসিদ্ধ হইল । আমেরিকার সাধারণ নরনারীর 
সিরাত | 


আমেরিকায় বেদান্তের দূঢ়ভিত্তি স্থাপন 


মধ্যে বেদান্তের ভাব শতধারে উৎসারিত হইয়া পড়িল। ইতিমধ্যে 
'রাজযোগ, “কম্মষোগ” ও ভিক্তিযোগ+ সম্বন্ধে তিনি ক্লাসে ছাত্র- 
দিগের নিকট যে সব বন্ততা ও উপদেশ দ্িতেছিলেন তাহা গুড- 
উইন সাহেবের চেষ্টা ও পরিশ্রমে পুস্তকাকারে প্রকাশিত হইবার ' 
উপযোগীভাবে ছাপাথানায় পাঠান হইল । এই প্রকারে নিউইয়র্কের 
কার্য্য শেষ হইলে স্বামিজী ডেট্রর়েটের অধিবাসী্দিগের আহ্বানে দুই 
সপ্তাহের জন্য বক্তৃত। ও ক্লাস করিতে ডেট্রয়েটে গেলেন । এখানকার 
কাধ্য সন্বন্ধে মিসেস্‌ ফাল্কে (1115. চ'0101]:6 ) লিখিয়াছেন £-- 
“উক্ত সময়ে তিনি ছুই সপ্তাহের জন্ত ডিট্রয়েটে আগমন করেন। 
সঙ্গে তাহার সাঙ্কেতিকলেখক ( 3610021801)01 ) বিশ্বস্ত গুড় 
উইন। তীহার! “রিশিলু'তে (776 7২101.91190.) কয়েকথানি 
ঘর ভাড়া! লইয়াছিলেন। রিশিলু একটি ক্ষুত্র “ফ্যামিলি-হোটেল+__ 
তথায় একাধিক লোক সপরিবারে বাস করিত। তত্রত্য বুহৎ বৈঠক- 
খানাটিকে: তিনি ব্লীসের অধিবেশন ও বক্তৃতার জন্ত ব্যবহার 
করিতে পাউতেন। কিন্তু উহা এত বড় ছিল না যে উহাতে সেই 
বিপুল জনসজ্ঘের সকলের স্থানসম্কুলান হয়, সুতরাং অনেককে 
বিফলমনোরথ হইয়। 'প্রত্যাবর্ন করিতে হইত । বৈঠকথানা, দর- 
দ্বালান, সিঁড়ি এবং পুস্তকাগারে সত্য সত্যই একতিল স্থান থাকিত 
না। সেই কালে তাহার হৃদয়ে প্রেমতক্তি ব্যতীত অন্য কিছুর 
স্থান ছিল না-ভগবপ্রেমই তাহার ক্ষুধা, ভগবৎপ্রেমই তাহার 
তৃষ্ণা । তিনি যেন ঈশ্বরের ভাবে উন্মাদের স্তায় হইয়াছিলেন এবং 
প্রাণারাধ্য জগজ্জননীর দর্শনাকাজ্মায় তাহার হৃদয় বিদীর্ণ হইবার 
মত হটয়াছিল। 
| ৫৫১ 


স্বামী বিবেকানপ | টি ৃ 

“ডিট্রয়েটের জনসাধারণকে তিনি শেষ দর্শন দেন বেখেল মন্দিরে। 
স্বামিজীর জনৈক অনুরাগী ভক্ত রববাই লুই গ্রস্ম্যান * এই মন্দিরের 
পূজারী ছিলেন । সেদিন রবিবার, সন্ধ্যাকাল, এবং জনতা এত 
অধিক হইয়াছিল যে, আমাদের ভয় হইতেছিল পাছে লোকে 
বিহ্বল হইয়। কি একট! করিয়া বসে। রাস্তার উপরেও অনেক 
দুর পর্যন্ত লোকের ঠাস এবং আরও শত শত লোক ফিরিয়া 
যাইতেছিল। বিবেকানন্দ সেই বুহৎ শ্রোতৃমজ্বকে মন্ত্রমুগ্ধ করিয়। 
রাখিয়াছিলেন ; তাহার বন্তৃতার বিষয় ছিল-_[ 01975 1716958.0€ 
(09:06 ৬5591 ( পাশ্চাত্য জগতের প্রতি ভারতের বাণী) এবং 
0176 19598] 06 ৪. [7001557581  1২9112101 ( সার্বজনীন 
ধন্মের আদর্শ )। তাহার বক্তৃতা অতিশয় হৃদয়গ্রাহী ও পাণ্ডিত্য- 
পূর্ণ হঈয়াছিল। সে রূজনীতে গুরুদেবকে যেমনটা দেখিয়াছি 
তেমনটী আর তাহাকে কখনও দেখি নাই। তাহার সৌন্দর্য্যের 
মধ্যে এমন কিছু ছিল, যাহ! এ পৃথিবীর নতে। মনে হইতেছিল 
যেন তাহার আত্মাপক্ষী দেহ-পিঞ্জর ভাঙ্গিবার উপক্রম করিয়াছে, 
তখনই স্পষ্ট বুঝিলাম তাহার দেহাবসানের আর অধিক বিলম্ব নাই। 
বনুবর্ষের অতিরিক্ত পরিশ্রমে তিনি রি চশয় শ্রাস্ত হইয়াছেন, আর 
অধিক দিন এ পৃথিবীতে থাকিবেন না। 


শপ ৮ পপি ৬৩ পপি শপ পপ শপাপিা শাদা শপ পিপি পপ পাশপাশি তা »াশিশীীস্পীশীশোশীিিশীনীশিিপিস্সলা শীত তিশা ০ 


্ ম্যান অন্যভাবেও ্বামিজীর প্রতি তাহার অকৃত্রিম » সখ্য ও অন্ুরাগের 
পরিচয় দিয়াছিলেন। পাদরীরা স্বামিজীকে চতুঙ্দিক হইতে আক্রমণ করিলে 
ইনি তাহার পক্ষ গ্রহণ করিয়৷ পাত্রীদের মিথ্য। দোষারোপের সছুত্তর প্রদ্দান 
করিয়াছিলেন এঁবং মন্দিরে স্বামিজীর পরিচয় 9 সময় হিন্দুজাতি ও হিন্দু 
ধর্মের খুব শী কিিহিরেন | 
কু ৫৫২ 


আমেরিকায় বেদাস্তের দৃঢ়ভিত্তি স্থাপন । 


১৪।১৫ দিন এখানে অতিশয় কৃত্কার্্যতার সহিত প্রচার 
করিয়া তাহার আরন্ধ কার্য্যপরিচালনার ভার কৃপানন্দ স্বামীর উপর 
স্তস্ত করিয়। স্বামীজি বোষ্টন যাত্রা করিলেন। ইতিমধ্যে ডেট্রয়েটে 
অনেকগুলি ভক্ত তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিল। 

ইহার পর আমরা স্বামিজীকে দেখিতে পাই সুবিখ্যাত হার্ভার্ড 
বিশ্ববিষ্ভালয়ের দার্শনিক বিভাগের গ্রান্জুয়েট ছাত্রবৃন্দের সমক্ষে । 
এই ছাত্রসমাজ জগতের শীর্ষস্থানীয় পণ্ডিতমণ্ডলীর অন্ততম ৷ ইচারা 
স্বামিজীর ভাব ও দার্শনিক মতসমূহ জানিবার জন্ট অতান্ত ব্যগ্রতা 
প্রকাশ করিলে খা, 8০) 2. ছ০% ম্বামিজীকে নিমন্ত্রণ করিয়া 
পাঠাইলেন। স্বামিজী তাহার নিমন্ত্রণ গ্রহণ করিয়া ২৫শে মার্চ 
তারিখে হার্ভীডের ছাত্র ও অধ্যাপকমগ্ডলীর সমক্ষে “বেদাস্তদর্শন* 
সম্বন্ধে এরপ গম্ভীর বন্তৃত। দিলেন যে সকলেই তাহার পাঙিত্ো 
বিস্মিত ও বিষুদ্ধ হইয়া গেলেন। বক্তৃতার শেষে আরও অনেক 
প্রসঙ্গ আলোচিত হইয়াছিল। সেদ্িনকার সে সকল কথাবার্তী 
শোতৃবর্থের হৃদয়ে চির“দনের অন্ট মুদ্রিত হইয়া থাকিবে। বিশ্ব 
বিদ্ভালয়ের সভ্যগণ তাহাকে নিজেদের নিকটে রাখিবার জন্ত সমু" 
স্থুক হইস্স] এ বিশ্ববিষ্ঠালয়ের প্রাচ্যদর্শনের অধ্যাপকের পদ গ্রহণ 
করিবার জন্ত তাহাকে পুনঃ পুনঃ অনুরোধ করিতে লাগিলেন, কিন্তু 
তিনি বলিলেন "আমি রন্ন্যাসী--চাকরী করিব কি করিয়া! 

হার্ভার্ডের পগ্ডিতাগ্রনীগণের সমক্ষে দ্বার্শনিকতত্ব বিশ্লেষণ ও 
বিচারে প্রবৃত্ত হওয়! কম সাহসের কর্ম নহে। বস্ততঃ সেটা 
-স্বামিজীর জীবনে একটী বিষম পরীক্ষার দিন বলিলেও হয়। কিন্তু 
সেই দিন স্বামিজীর ব্যাখ্যানমূহ এত পরিষ্কার, গ্রহ ও যুক্তি 

৫৫৩ | 


পুর্ণ হইয়াছিল যে শ্রোতার! সকলেই একবাক্যে তাহার প্রশংসা 
করিয়াছিলেন। পরে বিশ্ববিগ্ঠালয় হইতে এই বক্তৃতা, স্বামিজীকে 
যে লকল প্রশ্ন জিজ্ঞাসা করা হইয়াছিল তাহার উত্তর ও স্বামিজী 
কর্তক আলোচিত প্রসঙ্গসমূহের সহিত, একত্রে পুস্তিকাকারে 
প্রকাশিত হইয়াছিল। এ্রপুস্তকের ভূমিকায় হার্ভার্ড বিশ্ববিগ্ঠালয়ের 
বিখ্যাত অধ্যাপক 10776.09%. 0. 0. 7৮076 1). [0.7]. 1), 
মহোদয় ষে ভূমিক! লিখিয়াছিলেন তাহা পাঠে পাঠক বুঝিতে 
পারিবেন স্বামিজী ওদেশের পর্ডিতমগ্ডলীকে অদ্বৈতভাবে কতদূর 
অনুপ্রাণিত করিতে সমর্থ হইয়াছিলেন-__. 

দক্ষ ক * চিকাগো ধশ্মমহাসভায় শ্বামী বিবেকানন্দের হিন্দু- 
ধর্মমত জ্ঞাপনের প্রণালী সকলেরই চিত্ত আকর্ষণ ও শ্রদ্ধা উৎপাদন 
করিয়াছে । পরেও এ সম্বন্ধে তিনি এ দেশের নানান্থানে বক্তৃত। 
দিয়াছেন । বাস্তবিক ধর্মপ্রচারই তাহার ভারতবর্ষ হইতে এদেশে 
আগমনের উদ্দেশ্তা। সর্বত্রই অনেকে তাহার সহিত গভীর 
সখান্ত্রে আবদ্ধ হইয়াছেন এবং তাহার হিন্দুর্শনশান্ত্রের ব্যাখ্যা 
সানন্দে শরণ করিয়াছেন। তাহার স্বর্দেশবাসিগণ ভারতবর্ষ 
হইতে যেরূপ উৎন্থকনেত্রে ত্তাহার কার্যকলাপ লক্ষ্য করিতেছেন 
ও তাহার কৃতকার্ধ্যতায় যেরূপ হর্ষ প্রকাশ করিয়াছেন তাহা 
অতীব প্রীতিকর। একথানি পুস্তিকায় দেখিলাম প্রাচ্যদেশের 
ভাবসমুহ পীশ্চাত্যদেশে প্রবেশ করায় কলিকাতার টাউনহলে এক 
বিরাট সভা! করিয়া তথাকার গণ্যমান্য ব্যক্তিগণ সন্তোষ প্রকাশ 
করিয়াছেন । এক্সপ সন্তোষের অবস্ত যথেষ্ট কারণ আছে। তবে 
তাহাদের মধ্যে কেছফেহযে বলিয়াছেন আমর! হিন্দুধর্ম দীক্ষিত 

| ৫৫৪ 


আমেরিকায় বেদাস্তের দৃঢ়ভিতি স্থাপন । 


হইয়। যাইতেছি উহ! সম্পূর্ণ ঠিক না হইলেও, এ কথ! নিশ্চিত 
শ্বীকাধ্য যে, বিবেকানন্দের চরিত্র ও আরন্ধ কার্য লোকের হৃদয়ে 
বেশ আধিপত্য বিস্তার করিয়াছে। বস্ততঃ পঠনীয় বিষয়সমূহের 
মধ্যে হিন্দুদিগের দর্শনশাস্ত্র অপেক্ষা অধিকতর মনোরম বোধ হয় 
আর কিছুই নাই। অনেকের ধারণা আছে বেদান্ত দর্শন একটা 
অলীক ও অসার কল্পনামাত্র-_বাস্তব জগতের সহিত উহার কোন 
সম্বন্ধ নাই। কিন্তু বাস্তবিক যদি এমন কেহ সশরীরে বর্তমান 
থাকেন যিনি সত্যদত্যই উক্ত দর্শন-প্রতিপাগ্ 'বিষয়ে বিশ্বাস করেন 
ও অতিশয় তীক্ষবুদ্ধি, তাহা হইলে তাহার মুখ হইতে উহ! শ্রবণ 
করিতে যেরূপ আনন্দ বোধ হয় তাদশ আনন? জগতে ছুল্লভ। 
বেদান্ততত্বকে স্বপ্পজালসম উচ্ছঙ্খল করনাপ্রন্থত বলিয়া বিবেচন। 
করা অনুচিত। 'হেগেল বলেন ম্পিনোজার মত হইতে প্রক্কৃত 
দর্শন শাস্ত্রের আরস্ত, কিন্ত আমি বলিএ কথা বেদাস্তবাদ সম্বন্ধে 
আরও. বেশী খাটে । কারণ, আমর! ( পাশ্চাত্য দেশের লোক ) 
“বহু” লইয়াই ব্যস্ত । কিন্তু যে “একস্বের” উপর “বসত” প্রতিষ্ঠিত, 
সেই 'একত্ব” জান না হইলে “বনৃত্ে'র উপলব্ধি হইবে কি প্রকারে ? 
ফলতঃ “এক ছাড়! ছুই নাই'-_এ সত্য প্রাচ্যদেশই আমাদিগকে 
শিখাইতে সমর্থ», এবং স্বামী বিবেকানন্দ আমাদিগকে আঁ শিক্ষা 
প্রদান করায় আমর! তীহার নিকট কৃতজ্ঞতাগ্ধণে আবন্ধ'।” 

. এই সময়ে “বোইন ট্রান্সক্রিপ্ট” নামক সংবাদপত্রে শ্বামিজীর 
হার্ভার্ড ও অন্তান্ স্থানে প্রদত্ত বক্তৃতার দ্বিবরণ ও সারাংশ গুরকাশিত 
হইয়াছিল। ইহাতে দেখিতে পাই ম্বামিজী কয়দিবস “এ্যালেন 
জিম্ভ্া সিয়াম” (41152 (07001889800 ) এ চারিটি বত দিয়।- 


৫৫৫ 
৩৩ 


স্বামী বিবেকানন্দ ৃ . € 


ছিলেন। ইহার প্রত্যেকটিতে চারি পাঁচশত প্রোত উপস্থিত 
ছিলেন। তাছাড়া কেদ্বিংজে ওলীবুলের বাটাতে ছুইটি, হার্ভার্ড 
বিশ্ববিষ্ঠালয়ের পর্ভিতমওলীর সমক্ষে একটি ও. “বিংশ শতাবী 
সভায় (7৮/9100150, 0০0100015 0100 ) একটি নি দিয় 
ছিলেন । উক্ত প্রত্র বলিভেছেন-_ 

"স্বামিজী প্রমাণ করিয়াছেন ধর্ম শুধু কথার কথ] বা কতক- 
গুলি চমৎকার ভাবমান্তর নহে। জীবনের প্রতিকার্ষেটি সেই ভাব 
দ্নেখাইতে. পারিলে তবে ধর্দলাভ হয়। বেদাস্তধর্দ্দে এ জীবনেই 
মন্গষোর এই দেবত্বলাভ সম্ভব 1” ূ 

১৮৯৬ সালের ফেব্রুয়ারী মাসে স্বামিজী বক্তৃতা বন্ধ করিয়া 

স্থারীভাবে বেদাস্তপ্রচারের জন্য “নিউইয়র্ক বেদাস্তসভা” (77০ 
ড6581718 3০9০190 ০৫ ০ ০11) নামে একটি সভ৷ স্থাপন 
করিলেন। এই সভা কোন বিশেষ ধর্মমত পৌষণ না! করিয়া 
সকল ধ্মের মধ্যেই বেবা্তভাৰ, উপলন্ধি করিবার পন্থা নির্দেশ 
করিতে লাগিলেন । সিন 

ইতিমধ্যে স্বামিজীর “্রাজযোগ*, যোগ” ও না 
নামক পুস্তক কযখানি প্রকাশিত হইল। আমেরিকান পত্রসমূহ 
ুস্তকগুলিয় যথেষ্ট প্রীপংসা! করিয়া নিজ নিজ পত্রে উহাদের সমা- 
লোচদ! বাহ্ছির করিঞ্জেন এবং 'রাজবৌগ+ গ্রন্থখানি অনেকগুলি 
বিশ্বধিদ্যালদ্বের শাহর 'অনতাস্থ-বিৎ 'পতিগণের মধ্ো 
মহা আল্দোলনের হি ব ৬ এ ৯ 
 এইরপে আমেরিকার জাতে ভিত্তি ভাবে টিকে 
০ রি অভিরিং ক : পরিতাে বীর শরীর কষ রা 


| ৮ ৬ . এটি 
১, শাদা ৮৪5 সা: ৮ 





॥.. আমেরিকায় বেদান্তের বুড়ভিতি স্থাপন 


'্জারস্ত করিয়াছিল ভিনি ইতঃপুর্বেবই ভারতবর্ষ হইতে তাহার 
স্গযুভ্রাভাদিগের কাহাকেও আনাইয়া আমেরিকার কার্যভার 
তাহার হস্তে সমর্গন করিবেন স্থির করিকাছিলেন এবং সঙ্গ সঙ্গে 
ইংরাঁজ ও আমেরিকান শিষ্যদিগের মধ্যে দুই এক জনকে ভারতে 
বিজ্ঞান, শিল্প, শ্রমসমবায়, সমাজতত্ ইত্যামি প্রচারের জন্ঘ পাঠাই 
বার সন্বন্ন করিয়াছিলেন । ইংলগ্চে থাকিতেই তিনি সারদাননদ 
্বামীকেছছদেশে যাইবার জন্য,লিখিয়াছিলেন, কিন্তু এতাবৎ পর্যন্ত 
তিনি বা আর কেহ স্বামিজীর অভিলাধান্যারী কার্ধ্য করিয়৷ উঠতে 
পারেন নাই। 

১৮৯৬ সালের বসস্তকালে ইংলগীয় শিকযাগণ ্ামিতীকে ইঞ্ডে 
যাইবার জন্ত ৷ পুনঃ পুনঃ -লিখিতে লাগিধেন। দ্বামিভীরও' মনে 
হইল এ সময়ে আর একবার ইংলগ্ডে গিয়া সেখানকার কার্ধ্যটি 
গাঁকা করার চেষ্টা কর! উচিত। তিনি দেখিলেন লণ্ডন- ও নিউইয়র্ক 
এই ছুইটি নগর পাশ্চাত্য জগতের হুইটি প্রধান ফেব্তুথুল। নিউ- 
ইয়র্কে তাহার কার্য সুপ্রতিষ্ঠিত হইয়াছে, এখন লঞ্জনে ইহা” 
সুপ্রতিষ্ঠিত করিতে পারিলেই তিনি অবকাশ গ্রহণ করিতে পারেন। 
তদনুসারে তিনি ১৫ই এপ্রিল লন যাত্রা করিলেন এবং যাইবার . 
পূর্বে লারদানন্দ স্বামীকে পুনরায় স্পষ্ট করিয়! _লিখিলেন যে.ভিনি 
যেন শীগ্ব লগ্খনে উপস্থিত.হুইয়া ই, টি, ষ্ার্ডি সাহেবের গৃহে তীঁহার 
জন্ত অপেক্ষা করেন। ইংলগযাআর পূর্বে তিনি আরও একটি 
কার্ধ্য করিলেন। মিস্‌. এস, ই, ওয়ানডে! (ইনি এখন সিষ্টার 
 হরিদানী নাম গ্রহণ করিয়াছিলেন.) ও অন্তান্ত কতিপয় শিষ্যকে 
তার অবর্তহানে বাবাকে ভার! চারুরণে কার্য নি 
টা .8৫৫থ 


স্বামী বিবেকানন্দ । ূ ৃ 


করিতে পারেন তক্জরপ শিক্ষা! দিতে লাগিলেন । ইহাদের মধ্যে তিনি 
মিস্‌ ওয়ান্ডোকে রাজযোগের সর্বোৎকৃষ্ট শিক্ষক বলিয়া নির্দেশ 
করিতেন এবং তাহাকে রাজযোগ শিক্ষা দিবার অধিকার ও 
উপযুক্ত ক্ষমতা! প্রদান করিয়াছিলেন । আর স্বামী কৃপানন্দ, 
অভয়ানন' ও যোগানন্দ এবং আর কয়েকজন ব্রহ্গচারীকে বেদাস্ত 
শাস্ত্রের ত্রিবিধ মতবাদ উত্তমরূপে শিক্ষা দিয়াছিলেন ও তিনের 
মধ্যে যে কোন বিবাদ বিসংবাদ নাই, তিনটিই আধ্যাম্মিক জীবন 
গঠনের পর পর সোপান, উহ! বিশেষ ভাবে বুঝাইয়াছিলেন। 
মিঃ. ফ্রান্সিস্‌ এইচ, লেগেটুকে তিনি বেদাস্তসভার সভাপতিরূপে 
নির্বাচন করিলেন এবং অন্তান্ত শিষ্যদিগের উপর অন্তান্ত কার্য্যের 
ভারার্পণ করিলেন । ধীহারা এসময়ে শ্বামিজীর কার্ধ্যবিস্তারের জন্ঠ 
প্রাণপণ চেষ্টা করিয়াছিলেন তাহাদের মধ্যে উপরোক্ত শিষ্যগণ 
ব্যতীত নিম্নলিখিত কয়জনের নাম প্রধানতঃ উল্লেখযোগ্য । মিস্‌ 
মেরী ফিলিপস্‌ (01155 [ঠগাঠে 1)111105 )১-ইনি রাজধানীর 
সর্বববিধ মহিলা-চালিত শিক্ষা ও পরহিতকর অনুষ্ঠানের প্রাণস্বরূপিনী 
ছিলেন। মিসেস আর্থার ম্মিথ (175. /১11]07 970100 ) মিঃ ও 
মিসেস্‌ ওয়াপ্টার গুভইয়ার (011. & 1175. ভ/21661 0০০০১০৪1) 
এবং ন্ুপ্রসিদ্ধ গায়িকা মিস্‌ এম! ৮১ (40155 12001009 
70011015109 ). , 


৫৫৮ 


এই মশার অন্যান্য ভিজ্র। 


স্বামিজী যদিও অহোরাত্র কঠিন কার্যে নিযুক্ত থাকিতেন 
তথাপি তীহার ম্বাভাবিক রঙ্গপ্রিয়ত। কখনও পরিতাাগ করেন 
নাই। বিশ্রাম ও অবকাশকালে তিনি একেবারে বালকের স্ঠায় 
অবাধ স্ষৃষ্ঠি ও আননাস্্োতে গা ঢালিয়৷ দিতেন। তখন তিনি যে 
একজন বিশ্ববিখ্যাত লোকশিক্ষক এরূপ ভাবের লেশ মাত্র মনে 
থাকিত না। যখন অতিরিক্ত মানসিক পরিশ্রমে শরীর মন অত্যন্ত 
ক্লান্ত ও অবসন্ন হইয়া পড়িত তখন তিনি খপ চিত্তবিনোদন 
বারা সর্বাপেক্ষা সহজে .পুনরাঁয় কাজ করিবার শক্তি ফিরাইয়া 
আনিতেন। হয়ত “পঞ্চ” (90100) ব| গ্রব্ূপ একটা হাস্তরসাম্মক 
পত্রিকা লঙ্টগা পড়িতে বাঁসলেন_ও আগাগোড়া পড়িয়া ফেলিলেন। 
পড়িতে পড়িতে হাসির চোটে যতক্ষণ না চোখ দিয়া জল গড়াইয়া 
পড়িত ততক্ষণ থামিতেন না। তিনি জানিতেন যে শ্রাহার মন 
স্বভাবতঃ গম্ভীর বিষয়ে আসক্ত, কিন্ত অতিরিক্ত গুরুতর চিন্তা 
অনিষ্ট জনক বুঝিয়। মধ্যে মধ্যে পরিবর্তন খু'ঁজিতেন ও কোন একটা 
লঘু বিষয়ে মনটাকে লাগাইরা রাখিতেন। ধাঁহারা তাহাকে ভাল- 
বাসিতেন তীহারাও তাহাকে বালকের স্তায় ক্রীড়ারত দেখিলে 
আন্তরিক আনন্দিত হইতেন। তিনি রঙ্গকৌডুকের গল্প শুনিতে 
বড় ভালবাদিতেন | এরূপ গল্প একবার গুনিলে কিছুতেই 
ভুলিতেন ন! ও স্ুযোগমত অন্তস্থানে উহার প্রয়োগ করিতেন। 
ত্রাহার পাশ্চাত্য শিষ্যের এইরূপ কতকগুলি গল্পের বিষয় বলিয়া 

৫৫৯ 


স্বামী বিধেকানন্ব। 
থাকেন। ১৮৯৪ সালের আগষ্ট মাসে স্থামিজী যখন “এমিদ 
কোয়াম” এ মিসেস্‌ ব্যাগলীর বাটাতে অবস্থান করিতেছিলেন তখন 
সেখানে মিসেস্‌ ব্যাগলীর একজন মহিলা-বন্ধুও তাহার অতিথি 
রূপে বাস করিতেছিলেন। সেই সুত্রে স্বামিজীর সহিত উক্ত 
রমণীর বিশেষ জানাশুনা হয় এবং তীহার স্বামী স্বামিজীর একজন 
বন্ধু হয়৷ উঠেন ও স্বামিজীকে প্রথম শ্লেজ গাড়ীতে চড়াইয় ভ্রমণ 
করান। এই স্ত্রীলোকটি সিষ্টার নিবেদিতাকে লিথিয়াছিলেন £-_ 

“স্বামিজীর সহিত আমার শীঘ্রই বন্ধুত্ব হইল। ভিনি “এমিস্‌ 
কোয়াম+ এ একবার মাত্র বক্তৃতা দিয়াছিলেন ৷ সে সময়টা গ্রীন্মা- 
বকাশ | তিনি আমায় প্রায় বলিতেন “একটা গল্প বল দেখি, । 
আমার মনে আছে একবার আমি এক চীনেম্যানের গল্প বলেছি- 
লাম, তাতে তিনি বড় আমোদ পেয়েছিলেন । গল্পটি হচ্ছে এই-_ 
এক চীনেম্যান শৃকরমাংদ চুরি করার জন্য পুলিশ কর্তৃক গ্রেপ্তার 
হইয়াছিল। জজ তাহাকে বলিলেন “আমি জানিতাম চীনারা শুকর 
খায় না”! তাহাতে চীনেম্যান বলিল 01) 16 [16110817 1791 
1007. 109, ১175 009 91991, 17768 928. 10010 078 ৪৮০1%- 
ঢ0106-” (ওঃ আমি এখন মেলিকান লোক-_অর্থাৎ আমেরিকান, 
আমি চুরি করি, শোর খাই-_সব করি )। -এই গল্প শুনার পর 
স্বামিজীকে কতবার অন্ুচ্চন্বরে বলিতে শুনিয়াছি 119 706110217. 
712, অন্টের নিকট এ সব জিনিষ তুচ্ছ বোধ হইতে পারে 
কিন্ত আপনার স্টাঁয় ধাহারা স্বীমিজীকে জানেন তীহাদের নিকট 
তীহ্থার সম্বন্ধীয় কোন কথাই তুচ্ছ নহে। 

আমি কানাডার আদিম অধিবাসীদের (7২60 [0019175) মধ্যে 

| ৫৬৪ 


| এই সময়কার অন্যান্য চিত্র । 


তিনবৎসর ছিলাম। এই সকল আদিমবাসীদের গল্প শুনিতে 
স্বামিজী কখনও ক্লান্তিবোধ করিতেন ন1। আমার মনে আছে 
একটি গল্প তাহার বড়শ্ভাল লাগিত। একজন রেড ইগ্ডিয়নের 
পত্বী-বিয়োগ হওয়াতে দে শবাধারের জন্ত কতকগুলি পেরেক 
চাহিতে আমাদের গৃহে ( অর্থাৎ পুরোহিত বাটা) উপস্থিত হয়। 
পেরেকের জন্য ধাড়াইয়া থাকিতে থাকিতেই মে আমার রাধুনীকে 
জিজ্ঞাস! করিয়াছে যে, সে (রশাধুনী ) তাহাকে বিবাহ করিতে রাজী 
আছে কি না। রাধুনী ত রাগিয়াই খুন! আর বাস্তবিক: 
' বাগিবারই কথ!। কিন্তু তাহার অসন্মতিপুর্ণ প্রত্যাথ্যানের উত্তরে 
ইপ্তিয়ানটি শুধু বলিল “৪11, ৮০৬ 56০ ( আচ্ছা রোসো )। পর 
রবিরার দিন দেখি সে ব্যক্তি আমাদের ফটকে বসিয়া আছে। 
টুপিতে খুব বড় বড় পালক আ'টিয়াছে এবং এত তেল মাখিয়াছে ষে 
তাহ! তাহার গণ্ড বাহিয়া গড়াইতেছে। ঘটনাক্রমে সেই সময়ে 
স্বামিজীর একথানি “অয়েলপের্টিং' ( তৈলচিত্র ) তোলা হইতেছিল। 
আমর! ছবিখানি কতদুর হইয়াছে দেখিবার জন্য ইডিওতে গিয়। 
দেখি অঙ্কিত মৃত্তিটির গালের কাছে একটুখানি তেল ঝরিয়! 
পড়িয়াছে। দেখিবাগাত্র শ্বামিজী বলিয়। উঠিলেন 09107216909 
[0 70917. 009 00901 !” ( রাধুনীকে বিয়ে কণ্তে চলেছে আর 
কি!) শ্বামিজী কিরকম লোক ছিলেন আপনি ত তাহা জানেন, 
সুতরাং বুঝিতেই পারিতেছেন তাহার কি হুন্দর রহস্তজ্ঞান ছিল। 

কিন্তু টি গল্প তার সর্বাপেক্ষা প্রিয় ছিল। সে ছুটি তিনি 
যখনই শুনিতেন হাসিয়৷ অস্থির হইতেন। একটি হইতেছে এক 
নৃতন খৃষ্টান মিশনরীর গল্প । এক খৃষ্টান পান্দ্রী প্রথম এক দ্বীপে 

৫:৬১ 


স্বামী বিবেকানন্দ । ৃ 


গিয়াছেন, সেখানে নরথাদকদের বাস। তিনি সে স্থানের প্রধান 
ব্যক্তির সহিত দেখা করিয়া জিজ্ঞাসা করিলেন *৬/611 1)0% 010 
৮০0 1116 17) 1)75050693501?৮ ( আচ্ছা আমার আগে ধিনি 
এখানে ছিলেন তাকে তোমাদের কেমন লাগিত 1) সে বাক্তি উত্তর 
করিল “16 125 9107701% 0০-11-01005* ( অতি উ-পা-দের )। 


০৯ 


আর একট হইতেছে আফ্রিকার এক কালা পাদ্রীর গল্প । কাল! 
পাদ্রী স্থ্িতত্ব বুঝাতে গিয়া চীৎকার করিয়া বলিতেছে--+০॥ 
560 (90 95 17191011648 9917 2101)9 5 ৪.-27911115 
| 011 0+17)01010. 48100 ৬1010 100 190 9-001 117 1709 00, 
106 510010105 1177 011) 95011) 9. 09106 (0 015, 48100 (1017-- 
(দেখ, ঈগ্র--কি বলে-_এডামকে-ম্বাটী থেকে তৈরী কল্পেন। 
তারপর--তাকে-কি বলে--একটা বেড়ার গায়ে--গুকুতে দিলেন । 
তারপর-_ ) এমন সময়ে শ্রোতাদিগের মপা হইতে একজন জলদ- 
গম্ভীর স্বরে বলিয়া উঠিল--17010 017, (1101, 70-658.01701, 
78691908৮18 519 06706 2 ভা 1)05 ৪-078.06 ৫91 
1910700 ?” ( থামে! গো কথক ঠাকুর থামে।- ও বেড়াটার ব্যাপার 
কি? ওটাকে কে তৈরী কল্লে?) প্রচারক বিরক্ত হইয়া! বলিলেন 
“বি০ 90099 115197 916. ১৪] ]101065, [90171 ৮01159 
09 95110117609 851 5001) 616 0895110. 5০961] 
818 51251 01) 21] (790108,, ( দেখ বাপু সামজোন্স একটু 
মন দিয়ে শোন-ওরকম--কি বলে- বিশ্রী প্রশ্ন__ ফটুকরে জিজ্ঞাসা 
করোন1-তা হ'লে বলে দিচ্ছি-_সব ধর্্মতত্ব--কিবলে--একদ্ম 
মাঁটী হয়ে যাবে--বলে দিচ্ছি হ্যা!) 

১৭ ৫৬২ 


$ 


এই সময়কার অন্যান্য চিত্র । 


স্বামিজীর অন্তরঙ্গ বন্ধুদিগের মধ্যে অনেকে তাহার বিশ্রাম ও 
চিত্তরঞ্জনের আবশ্তকত| অনুভব করিয়া! স্ব স্ব গৃহে তাহাকে নিমন্ত্রণ 
করিয়া পাঠাইতেন। সেখানে তাহাকে যথেচ্ছভাবে আরাম উপভোগ 
করিবার স্থযোগ দেওয়া হইত! তিনি যদি গল্প করিতে ইচ্ছা 
করিতেন, তাহারা একান্ত ব্যগ্রভাবে তীহার কথা শুনিতেন। 
ষ্দি তিনি গান গাহিতে ইচ্ছা করিতেন, অনায়াসে এ দেশীয় গান 
গাহিতে পারিতেন। যদি তাহারা দেখিতেন স্বামিজী চুপ করিয়া 
বসিয়া আছেন, তাহা হইলে তাহাকে বৃথ। ন! বকাইয়া ধীরে ধীরে 
গৃহের বাহিরে চলিয়া ঘাইতেন। তিনি তাহাদের অনেককে 
আদরের নামে ডাকিতেন। মিঃ ও মিসেস্‌ হেল্‌্কে বলিতেন £-- 
ফাদার পোপ+.ও “মাদার চার্চ+, কাহাকেও বলিতেন 'যুম্ত (৬010) 
কাহাকেও “জাজো+ (1০1০ ) এইরূপ। র্দি তাহারা কোন নূতন 
থাগ্ দ্রব্য গ্রস্তত করির়! স্বামিজীকে আহার করিতে বলিতেন, 
অনেক সমর তিনি কাটা-চামচের পরিবর্তে শুধু হাতে খাইবার ইচ্ছায় 
স্তাহাদের মুখের দিকে চাহিতেন ও তাহার! এরূপ চাহনির অর্থ 
জিজ্ঞাসা করিলে বলিতেন হাতে করিয়া খাইবার ইচ্ছা হইয়াছে --ও 
রকম করে খেলে বেণী তৃপ্তি হয়। প্রথম প্রথম ওদেশের লোকেরা 
তাহাকে শুধু হাতে খাইতে দেখিলে যেন স্তম্ভিত হইয়া যাইত-_ 
কারণ ওদেশে কাটা-্চাম্চে বাবার না করা ঘোর অসভাতার চহ! 
_-কিস্তু তাহার। তাহাকে এত ভালবামিত ও তাহার কার্য্যের প্রতি 
তাহার্দের এতদূর সহানুভূতি ছিল যে শেষে স্তাহার ইচ্ছামত কার্ধ্য 
করিতে দিতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করিত না, বরং উহ্থাতে তিনি 
স্বচ্ছন্দতা বোধ করিবেন ভাবিয়৷ আরও আনন্দিত হইত ॥ একান্তে 

৫৬৩ 


স্বামী বিবেকানন্দ । | 
অবস্থান কালে তিনি কলার, বুট খুলিয়া! ফেলিয়া চটি পায়ে দিয়া 
বসিয় থাকিতেন। ও জিনিষগুল। তাহার অত্যন্ত বিরক্তি উৎপাদন 
করিত। বিশেষ, হাতের কাফ গুল! তাহার ছুঃচক্ষের বালাই ছিল। 
সন্ন্যাসীর অত নিয়মকানুন ও সভ্যতার কায়দা ভাল লাগিবে কেন? 
_-তারপর টাকাকড়ি। টাকাকড়ির প্রতি তাহার বিন্দুমাত্র খেয়াল 
ছিল না। বন্ধুবান্ধবের! তাহার খরচ-পত্রের জন্ট কিছু দিলে তিনি 
উহা লইয়া কি করিবেন স্থির করিতে পারিতেন না, আর ঝঞ্চটের 
ভয়ে ব্যতিবাস্ত হুইন্না উঠিতেন। সেজন্য হয় সেগুলি তৎক্ষণাৎ 
গরীবছঃথী ও অভাবগ্রস্ত লোকদের বিলাইয়! দিতেন, ন] হয় শিষ্য 
ও বন্ধুমণ্ডলীর জন্ত উপঢৌকনাদি কিনিতে খরচ করিয়! ফেলিতেন। 
সহস্রদ্বীপোস্তানে কার্য শেষ হইলে শিষ্যদের গ্রদণ্ত একট! মোটা 
টাকা তিনি এইরূপে খরচ করিয়াছিলেন । 

স্বামিজী অপরের ইচ্ছান্থুদারে চলিতে মোটেই পারিতেন না। 
সর্ববিষয়ে নিজের স্বাধীন ইচ্ছানুষায়ী কার্য করিতেন । সেই জন্ত 
একজন ধনবতী মহিলা তাহার কাজকর্মের বন্দোবস্তাদির জন্ত 
নিজের অভিপ্রায় চালন! করিবার উদ্যোগ করিলে তিনি কখনও 
তাহার অভিপ্রায় সিদ্ধ হইতে দিতেন ন।| এবিষয়ে তার কোন 
দোষ ছিল না। সেম্ত্রীলোকটির মধ্যে বেশ_একটু “হামবড়।” ভাব 
ছিল। তিনি সকলেরই উপর কর্তৃত্ব করিতে ভালবাপিতেন, কিন্ত 
স্বামিজীকে আাটিয়। উঠিতে পারিতেন না। শেষ মুহুর্তে স্বামিজী 
যখন তীহ্ার সব মতলব ফাসাইয়া দিতেন তখন স্ত্রীলোকটি 
প্রথমতঃ খুব চটির! যাইতেন বটে, কিন্তু পরে মেজাজ ঠা হইলে 
ভাসিয়া বলিতেন--4১ 006 1991 00176101 কিং 0105615 ৪.1] 

৫৬৪ 


এই সময়কার অন্তান্ঠ চিত্র । 


[)% 1012115 001 10170. 76 [10105110256 10195 00 ৮৪৮. 
17615 105 11105 ৪. 108.0 10711] 11) 2. 01)1108-51010-৮ ( শেষ 
মুহূর্ডে উনি আমার সব মতলব উল্টে ফেলে দিয়ে নিজের খুসীমত 
কাজ করেন। ঠিক যেন চীনে বাসনের দোকানে পাগ্লা ধীড়, 
ছেড়ে দেওয়। 1) 

অন্য লোকের উপকারার্থ স্বামিজী সব করিতে রাজী ছিলেন ও 
যতদুর সম্ভব অপরের মতান্ুুসারে চলিতে পারিতেন। কিন্তু কতক- 
গুলি বিষয়ে তিনি কাহারও বাধা হইতেন না। কাহারও কাহারও 
সহিত ব্যবহারে তিনি নিজের আন্তরিক বিরক্তি সত্বেও অত্যন্ত 
সহিষু্তা অবলম্বন করিতেন। কারণ, বুঝিতেন যে তাহার কার্ধ্য 
সাধনের জন্ত প্ 8 লোক ঈশ্বর কর্তৃক নিয়োজিত হুইয়াছেন। অপর 
কতকগুলি লোককে তিনি কিছুতেই আমল দিতেন না। 

ডেট্রয়েট সহরের একজন শিষ্য তাহার বালকবৎ সরলতার 
বিষয়ে নিয়লিখিত গল্পটি করিয়াছিলেন। একবার ম্বামিজী তাহার 
কোন ভক্তের বাটীতে গিয়া! তাহার প্রকৃতিস্থলভ অকপটতাসহ্‌- 
কারে একট। ভারতীয় ভোজ্যবস্ত পাক করিবার ইচ্ছা প্রকাশ 
করিলেন। গৃহস্বামী তৎক্ষণাৎ উহাতে সম্মতি দিলে তিনি পকেট 
হইতে কতকগুলি মশলার মোড়ক বাহির করিলেন। প্র গুলি 
ভারতবর্ধ হইতে তাকে পাঠান হইয়াছিল। তিনি যেখানে 
যাইতেন মোড়ক লইয়া যাইতেন। একসময়ে তাহার জিনিষপত্রের 
মধ্যে সর্ব্বাপেক্ষা মুল্যবান জিনিষ ছিল মান্দ্রাজ হইতে কোন 
তদ্রুলোক প্রেরিত এক বোতল চাট্ুনি। তাহার পাশ্চাতা শিষ্যেরা 
তাহাকে নিজেদের রন্ধনশালায় রাধিতে দিতে পাইলে ভারী খুসী 

৫৩৫ | 


ব্বামী বিবেকানন্দ । 


হইত। তাহারা. নিজেরাও তাহাকে সাহায্য করিত এবং নান! 
নৃতন প্রকার রম্ধনের পরীক্ষা করিতে করিতে সময়ট! খুব ক্ফুত্তিতে 
কাটিয়া যাইত। তিনি তরকারিতে এত ঝাল দিতেন যে আর 
কেহ সহজে খাইতে পারিত না! তিনি নিজে ঝাল ভালবাসিতেন 
বলিয়া যে দিতেন, গুধু তাই নহে, অনেক সময়ে দেখিতেন 
ওদেশের জিহ্বায় কতটা ঝালমশল! সম্থ হইতে পারে। তিনি 
বলিতেন যে শ্রী সব ঝালমশলা! তাহার লিভারের পক্ষে ভাল। বস্ততঃ 
কিন্ত ঠিক তাহার বিপরীত। তবে তাহার মুখে ভাল লাগিত 
বপির। তিনি ঝাল দিবার লোভ মংবরণ করিতে পারিতেন না। 
সময়ে সময়ে রাধিতে খুব দেরী হইয়া যাইত, তখন শিষ্যদের হয়ত 
ক্ষুধায় নাড়ী জলিয়৷ যাবার উপক্রম হইয়াছে । তিনি অনেক 
সময়ে কৌতুক দেখিবার জন্তও এরূপ করিতেন, কারণ অত্ান্ত ক্ষুধার 
সময়ে তাহারা কটু তাক্ষ কিছুই: গ্রাহ্থ করিত না; 

শীতের সময় অগ্নিকৃণ্ডের পার্থে বসিয়া অতীত জীবনের চিত্র গুলি 
স্মরণ করিতে ব কোন সাময়িক পত্র পড়িতে তিনি যেরূপ 
আহলাদিত হইতেন, আর কিছুতে সেরূপ নহে। হাস্তরসাত্মক পত্রিকা 
পাইলে মলাট শুদ্ধ পড়িয়া ফেলিতেন, কিন্তু দৈনিক পত্রের মধ্যে 
সাধারণতঃ হেডিং গুলারই উপর চোখ বুলাইত্লা যাইতেন। উহ্াই 
ছিল তাহার বিশ্রাম । কিন্তু তী সময়েও যদি কেহ কোন ধর্থসন্বস্কীয় 
বা আধ্যাত্মিক বিষয়ে প্রশ্ন উত্থাপন করিত অমনি তাহার 
হাস্তক্সোত বন্ধ হইয়া যাইত, মুহূর্তের মধ্যে তিনি আত্মসংবরণ করিয়া 
গম্ভীর হুইয়া বসিতেন ও অতিশক্প ধীরভাবে জিজ্ঞাস্য বিষয়ের 
অীমাংসায় প্রবৃত্ত হইতেন। অনেকে সেই জন্য মনে করিত যেন 

৫৬৬ 


ৃ এই সময়কার অন্যান্য চিত্র । 


দুইটা পৃথক লোৌক রহিয়াছে । বাস্তবিক তাহাকে দেখিলে বোধ 
হইত যেন শত ক্রীড়াচাপল্যের মধ্যেও তাঁহার হৃদয্চের গভীরতম 
প্রদেশে আর একটি উচ্চতর তাবের ধার! সর্বদা প্রবলবেগে প্রবাহিত 
হইতেছে । 

আমেরিকার কাধ্যশেষ হইলে তিনি সম্পূর্ণ অবসন্ন হইয়! পড়ি- 
লেন। কারণ যদিও তাহার মস্তিষ্ক বরাবর পরিষ্কার ছিল, তথাপি 
অতিরিক্ত পরিশ্রমে তাহার স্নাধুমণ্ডলী বিধ্বস্ত হইয়া গিয়াছিল। 
একদিন ট্রেণে ষাতয়াত করিলে সাত দিন পর্যাস্ত যেন তাহার মাথায় 
ট্রেণের ঘর্থর শব বাজিতে থাকিত। বন্ধুবর্গ সকলেই আশঙ্কা করিলেন 
তাহার স্বাস্থ্য জীবনের মত ভাঙিতে বসিয়াছে। 

তাহার নিজের অন্তুত, প্রকৃতি ও উপদেশ অপরের উপর কিরূপ 
প্রভাব বিস্তার করিত তৎসম্বন্ধে অনেকে অনেক কথা লিখিয়াছেন 
তাহ! লিখিয়া আর গ্রন্থের কলেবর বৃদ্ধি করিতে ইচ্ছা করি ন|। 
শুধু এক জনের উক্তি হইতে এইটুকু উদ্ধৃত করিয়! শুনাইলেই 
যথেষ্ট হইবে, যে, “তাহার চিন্তা ও যুক্তিতর্ক সমূহ এরূপ গভীর 
ছিল ও মনোমধ্যে এপ প্রবল আন্দোলন উত্থাপিত করিত যে 
শ্রোতাদিগের অনেকে শুনিতে শুনিতে ক্লান্ত হইয়া পড়িতেন, 
বুঝিতে পারিতেন তাহাদিগের ক্ষুদ্র মস্তিষ্কের পক্ষে উহাই যথেষ্ট 
হইয়াছে ।” এই বাক্তি আরও বলেন আমি এক জনকে জানি 
যিনি ম্বামিজীর সহিত তর্কে প্রবৃত্ত হওয়ায় স্নামুতে এরূপ আঘাত 
প্রাপ্ত হইয়াছিলেন যে তাহার ফলে তিন দিন শয্যাত্যাগ করিয়া 
উঠিতে পারেন নাই ॥ 

আমেরিকায় কাধ্যকালে স্বামিজীর মনে অনেক রকম সন্কল্প ছিল। 

৫৬৭ 


স্বামী বিষেকানন্দ। 


প্রথম হইতেই তাহার এই ইচ্ছা ছিল ষে একবার ওদেশে নিজেকে 
প্রতিষ্ঠিত করিতে পারিলেই “বিশ্ব-মন্দির (1:2101919 [01215915281) 
নামে একটি উপাসনালয় স্থাপন করিবেন যেখানে সকল শ্রেণী ও 
সম্প্রদায়ের লোক সকল দ্বন্দ, কলহ, ঈর্ধ্যা ও মতদ্বৈধ ত্যাগ করিয়া 
এক ওস্কারের অর্থাৎ পূর্ণ পরব্রন্গের উপাসনা করিবে। কিন্ত 
বেদান্তগ্রচার কার্যে লিপ্ত হইয়া তিনি আর এ সঙ্ল্প কার্যে পরিণত 
করিবার স্থযোগ প্রাপ্ত হন নাই। তাহার আর একটি সঙ্থল্প ছিল 
কাট্স্কিল পাহাড়ের উপর একশত আট একার জমী খরিদ করিরা 
তাহার শিষ্যদের সাধনার জন্ত কতকগুলি কুটার নিম্মাণ করিবেন। 
ইহার সমুদয় ব্যয়ভার তিনি নিজেই বহন করিবেন স্থির করিয়- 
ছিলেন, কারণ ক্ষমতাসত্বে অপরের নিকট সাহাষ্য গ্রহণ তীহ্ার 
মতবিরুদ্ধ ছিল। অনেক সময়ে অনেক ধনীব্যক্তি তাহাকে অর্থ 
সাহাষ্য করিতে চাহিতেন, কিন্তু তিনি ধন্তবাদের সহিত তাহ 
প্রত্যাখ্যান করিয়া বলিতেন “্যাহাদের অভাব ও প্রয়োজন অপেক্ষা” 
কৃত অধিক তাহাদিগকে যেন এসব অর্থ দেওয়া হয়”। 

নীচশ্রেণীর খুষ্টান পাড্রীদের র্ধ্যাবিদ্বেষপ্রণোদিত তীব্র 
আক্রমণের কথ পুনঃ পুনঃ অবতারণা করা যদিও অত্যন্ত অশ্রীতি- 
কর তথাপি এখানে আর একবার তাহাদিগের প্রচারিত একটি 
কদর্য্য কুৎসার বিষয় উল্লেখ করিতে বাধ্য হইতেছি। কারণ, তাহা 
ন! হইলে জীবনী-লেখকের গুরুতর দায়িত্ব 'হইতে অব্যাহতি পাওয়। 
ভুফর। স্বামিজীর প্রচারের ফলে ওদেশে ভারতবষাঁয় মিশনরী 
ফণ্ডের টাদা! এক বৎসরে দেড়কোটি টাকা কমিয়! গিয়াছিল, 
তাহাতে মিশনরীর! ক্ষিপ্ত হইয়া! তীহাকে জব্দ ও সকলের 'নিকট 

৫৬৮ 


রা এই সময়কার অন্ঠান্য চিত্র । 


“হেয় প্রতিপন্ন করিবার মানসে একটা মিথ্যা জনরব প্রচার করে 
যে “বিবেকানন্দের অসংযত আচরণের জন্ত মিচিগানের ভূতপুর্বব 
শাসন কর্তার পত্বী মিসেস্‌ ব্যাগলী একটি দাসীকে কর্মচ্যুত করিতে 
বাধ্য হইয়াছিলেন।” সৌভাগ্য ক্রমে উক্ত সন্ত্রাম্ত পরিবারের 
লিখিত তিন তিন খানি পত্র এখনও বিছ্যমান আছে যাহা ভাতে 
আমরা নিঃসন্দেহ রূপে জানিতে পারি '্যে এ জনরব সর্ব্বৈব 
মিথ্যা | 

১৮৯৪ সালের ২২শে জুন মিসেস ব্যাগলী এমিসকোয়াম, 
ম্যাসাচুসেটুস্‌ হইতে তাহার এক মহিলা বন্ধুকে লিখিতেছেন £__ 

“তুমি আমার প্রিয়বন্ধু বিবেকানন্দের কথা লিখিয়াছ। তাহার 
চরিত্রের প্রতি শ্রদ্ধা প্রকাশ কবিবার সুযোগ পাইলে আমি বড় 
থুসী. হই, কারণ তীহার প্রতি সন্দেহ প্রকাশ করিয়া কেহ যে 
কোন কথ! বলিবে তাহা আমার অসহা। আমেরিকায় তিনি 
জীবনের যে সকল উচ্চাদর্শ আমাদিগকে প্রদান করিয়াছেন তাহা 
আমরা পূর্বে কখনও পাই নাই। এই প্রাচীন ভিট্রয়েট সহরে , 
বিস্তর গড়া লোকের বাম। এখানকার প্রত্যেক সভ! সমিতিতে 
তাহার মত সম্মান কেহ কখনও পায় নাই। সুতরাং আমি বেশ 
বুঝিতে পারি যে তাহার বিরুদ্ধে যাহারা একটি কথা বলে তাহার! 
শুধু তাহার মহত্ব ও দিব্য আধ্যাত্মিক অনুভূতির প্রতি ঈর্ধ্যাবশতঃই 
প্রকূপ করিয়া থাকে । কিন্তু তাহারা কেন ধীন্বপ করে 1--তাহার 
প্রতি এরূপ করিবার ত” কোন সঙ্গত কারণ নাই। তিনি আমাদের 
(খৃষ্টানদের ) নিকট সাক্ষাৎ ঈশ্বর-প্রেরিত মহাপুরুষ । * * * 
তাহার সহায়তীয় আমাদের পূর্ববাপেক্ষা অধিকতর মহৎ ও পবিত্র 

৫৬৯ 


স্বামী বিবেকানন্দ । 


জীবন ষাপন করা সম্ভব হইয়াছে। তাহার সমকক্ষ ধর্মোপদেষ্টা 
ও আদর্শ-চরিত্র ব্যক্তি আর কেহ আছেন কিনা জানি না, স্থতরাং 
তাহাকে অসংযত বলা কতদূর অন্তায় ও মিথ্যা ! ধাহারা প্রতিদিন 
তাহার সংস্পর্শে আসিয়াছেন তাহার! সকলেই সাগ্রহে তাহার 
অভুলনীন চরিত্রের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করিয়! 
থাকেন ও একবাকো ত্তাহার প্রশংসা করেন-_বিশেষতঃ ডিট্টয়েট 
সহবের লোকেরা--যাহার! অপরের সম্বন্ধে কঠোর সমালোচনা 
করে ও কাহাকেও ছাড়িয়া কথা কহে না। * * * তিনি প্রায় 
মাসাবধি আমাদের আতিথ্য গ্রহণ করিয়াছিলেন ! আমার পুত্র ও 
জামাতাগণ এবং আমার পরিবারস্থ সকলেই বিশেষ রূপে অবগত 
আছেন, স্বামী বিবেকানন্দ কিরূপ ভদ্র ও শিষ্টাচারসম্পন্ন, তাহার 
ব্যবহার কত স্থুন্দর ও তাহার সঙ্গ কত মধুর । তিনি আমার্দের 
গৃহের চিরবাঞ্চিতি অতিথি। তাহার দর্শন লাভের জন্য আমি 
তাহাকে আমাদের আমিস্‌্কোয়ামের গ্রীষ্মাবাসে নিমন্ত্রণ করিয়া" 
ছিলাম। এই গৃহে তিনি চিরদিন আদর ও সন্মান প্রাপ্ত হইবেন। 
তাহার বিরুদ্ধে কেহ কোন কথা বলিলে আমার রাগ অপেক্ষা 
দুঃখই অধিক হয়, কারণ লোকে না জানিয়। গুনিয়৷ যাহা-তাহা 
বলে। তিনি চিকাগো সহরে যতদিন ছিলেন তাহার অধিকাংশ 
সময়ই মিষ্টার ও মিসেস্‌ হেলের বাটীতে যাপন করিয়াছেন-_সেটা 
ধেন তাহার নিজেরই বাটা। তাহারা প্রথমে অতিথির মত তাঁহাকে 
নিমন্ত্রণ করিয়াছিলেন, কিন্তু শেষে আর তাহাকে ছাড়িতে চাহেন 
না! তাহার! প্রেস্বিটিরিয়ান মতের লোক, আর খুব শিক্ষিত ও 
নুরুচিসম্পরন্ন বলিয়া পরিচিত--ঙাহারাও বিবেকানন্দকে যথেষ্ট 
| ৫৭৩ 


€ 


এই সময়কার অন্যান্ত চিত্র । 


শরন্ধাভক্তি করেন ও ভাল বাসেন। বাস্তবিক বিবেকানন্দ একজন 
মহৎ ও শক্তিশালী পুরুষ, সর্বদাই ভগবচ্চিন্তার বিভোর, এবং শিশুর 
স্তায় সরল ও নির্ভরশীল । আমি ডিট্রয়েটে একদিন সন্ধ্যার সময়ে 
তাহাকে অভ্যর্থনা করিয়া আনি, সেই সঙ্গে অনেক পুরুষ ও মহিলাও 
নিমন্ত্রিত হইয়াছিলেন। তাহার এক পক্ষ পরে তিনি আমাদের 
বৈঠকথানা ঘরে “প্রাচীন হিন্দু দার্শনিকগণ ও তাহাদের প্রদত্ত 
শিক্ষা” সম্বন্ধে ছুই ঘণ্ট। ধরিয়া এক বক্তৃতা করেন। সেই সভায় 
বাবহারাজীব, বিচারক, ধনম্মধাজক, সামরিক কর্মচারী, চিকিৎসক, 
ও অনেক ব্যবসায়ী ভদ্রলোক ও তাহাদের পত্ী ও কন্তাগণ উপস্থিত 
ছিলেন । স্ভাহারা সকলেই শেষ পরাস্ত অতীব আগ্রহসহকারে 
প্র বক্তৃতা শ্রবণ করেন। বিবেকানন্দ যেখানেই কিছু বলিতেন, 
সেখানেই সকলে তাহার কথ! শুনিয়। সানন্ে! বলিয়াছেন ষে আমর! 
আজ পর্য্যন্ত কোন লোকের মুখে এমন কথা শুনি নাই |” তিনি 
কাহারও বিরুদ্ধে কোন কথা ৰলেন না, অথচ মলকলকেই উন্নত 
করিবার চেষ্টা করেন--লোকে দেখে মানুষের-তৈরী ধন্খ ও সাম্প্র- 
দায়িক মতামত অপেক্ষা আরও একটি বড় জিনিষ আছে, এবং 
তাহার মত ও নিজেদের ধর্মববিশ্বাসের মধ্যে সম্পূর্ণ এক্য অনুভব 
করে। তাহার সঙ্গে একত্রে একস্থানে বাস করিলে ও তাহার 
যথাষথ পরিচয় পাইলে উন্নত ন! হইয়া থাকা যায় না। 
আমি চাই আমেরিকার প্রত্যেক লোক তাহাকে জানুক, এবং 
ভারতে যদি এরূপ লোক আরও থাকেন, তবে তাহারা এদেশে 
আস্মুন |” ৃ 

. ১৮৯৫ সালের ২*শে মার্চ তিনি আবার লিখিয়াছেন -- 

৫৭১ 


৩৭ 


স্বামী বিবেকানন্দ'। 


“আমার সর্বপ্রথম কথা এই ষে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে 
যে সকল কথ রটিত হইয়াছে তাহা আদ্যোপান্ত ও সর্ব্ৈব মিথ্যা । 
ইহা অপেক্ষা! মিথ্যা আর কিছু হইতে পারে না। তিনি যে দেড় 
মাস আমাদিগের নিকট ছিলেন তাহার প্রত্যেক দিনটি মহানন্দে 
কাটিয়াছে। ডিট্রয়েটে তিনি ভিন্ন ভিন্ন ভদ্র সভভাসমিতি কর্তৃক 
নিমন্ত্রিত হইয়াছিলেন এবং অনেক সন্ত্ান্ত পরিবারে তাহার সম্মানের 
জন্ত ভোজ দেওয়া হইয়াছিল-_উদ্দেশ্ত, যে আরও অধিক লোকে 
তাহাকে দেখুক, তাহার সহিত আলাপ করুক ও ত্তাহার কথা 
শুন্ুক। .তিনি সর্ববদ! সর্বত্র কাহার যোগ্য সন্মান ও শ্রন্ধ। প্রাপ্ত 
হইয়াছিলেন। যাহার! তাহাকে জানেন তাহার। কেহই ত্াছার 
সাধুতা, নির্মল চরিত্র ও ধর্মমভাবের প্রশংসা না করিয়। থাকিতে 
পারেন না। আমি বিগত গ্রীষ্মকালে পুনরায় আমাদের আমিস- 
কোয়ামের বাটাতে আসিবার জন্য তাহাকে লিখি। তিনি তখন 
বোষ্টনে ছিলেন, সেখান হইতে আমাদের আহ্বান সাদরে গ্রহণ 
করিা আমাদের নিকট আসির তিন সপ্তাহ যাপন করেন। 
তাহাতে কেবল আমিই যে কৃতার্থ হইয়াছিলাম তাহা নহে, আমার 
প্রতিবেশীগণও অতান্ত আনন্দ লাভ করিয়াছিলেন । আমার গৃহের 
ভূতের সকলেই পুরাতন এবং এখনও আমার অধীনে কর্ম করে। 
তাহাদের মধ্যে কয়েকজন এমিস্‌কোয়ামে গিয়াছিল, অবশিষ্ট 
সকলে বাটিতেই ছিল। অতএব দেখিতেই পাইতেছ যে এ সব গল্প 
সম্পূর্ণ ভিত্তিহীন। তুমি ডিট্রয়েট নগরে ষে স্ত্রীলোকটার কথা 
বলিতেছ সেটা ষে কে তাহা বুঝিতে পারিলাম না। তবে এইটুকু 
বলিতে পারি যে তাহার একটা কথাও সত্য নহে, সবই মিথ্য। | 

৫৭২ 


| এই সময়কার অন্যান্য চিত্র । 


ক ্* * আমরা সকলেই বিবেকানন্দকে জানি । কিন্ত যাহারা 
এত মিথ্যার স্থষ্টি করিতেছে তাহারা কে ?* 

উহার কন্ঠ1 হেলেন ব্যাগ্লী এসম্বন্ধে এক পত্রে লিখিয়াছেন £-- 

“শুনিয়া সুখী হইলাম যে র__কর্তৃক এই গল্প প্রচারিত হয় 
নাই। যাঁদ সম্ভব হয় একবার শ্রীমতী স--র সহিত দেখা করিয়া 
জিজ্ঞাসা করিব কিসের উপর নির্ভর করিয়া এই সকল কথা রটান 
হইতেছে। ইসা লইয়া অবস্ত হৈ চৈ করিব না, তবে একবার 
খুঁজিয়া বাহির করিতে হইবে যে বিবেকানন্দ সম্বন্ধে এসব আজগুবী 
কথা কোথা হইতে বাহির হইতেছে । এ সকল জিনিষ শীঘ্র ছড়াইয়া 
পড়ে, আর যদ্দি একটার উচ্ছেদে কর! যায় তাহা হইলে হয়ত প্র 
সত্রীলোকগুল! এত তাড়াতাড়ি প্ররূপ গল্প চাউর করার আগে 
খানিকক্ষণ ও সম্বন্ধে ভাবিয়া দেখিবে। তাহারা যদি শুধু একবার 
একটু খোজ করে তাহা হইলেই তাহাদিগের কথার অসারত্ব বুঝিতে 
পারিবে ।” 

স্বামিজী স্বয়ং এসথরন্ধে ১৮৯৫ সালের ২১শে মার্চ মিসেস্‌ ওলী 
বুলকে যে পত্র লিখিয়াছিলেন তাহা অগ্ভাপি তাহার শিব্যদিগের 
নিকট আছে । তাহাতে তিনি লিখিতেছেন-__ | 

 ] 210 29000151860 (9 10691 1119 90270215000 1২---017016 
276 17800101700 10 80001006. 4100015 061)619; 0106 1০] 15 
0796 115. 138216) ০ 1)9001 1780. 00 0157135 2. 591৮201-0111 
01 800০0910106 1077 1080 01081206111! 10000 700. 566 
115. 13011) 11096 110৬9561 2, 179 [725 007000061)07775611) 
00616 আ1]] 215255 108 [99750105 0100 চ11] 17350170006 01501651 


৫৭৩ 


স্বামী বিবেকানন্দ । | ৰ 
1155 29০00010170, 48000010809 11050 9570010 0017085 9101629 
9৬61৮ 02 2.01781079, 400 00636 07861) 2165 110৬2119001 
003 591৮ 0171১011010 01001501875 1 

ভাবার্থঃ_-“র--র* দলের লোকেরা আমার নামে যে সব কলঙ্ক 
রটন1 কচ্ছে তাতে আমি আশ্চধ্য হ'লুম। তার মধো একটা এই 
যে আমার মন্দ স্বভাবের ভন নাকি ডেট্রেয়েটের ব্যাগ্লী-গৃহিণী 
তার একটি দ্রাসীকে জবাব দিতে বাধ্য হয়েছেন!!! দেখচ 
মিসেস্‌ বুল, লোকে যেমন করেই চলুক্‌ না কেন, কতকগুলো লোক 
আছে, যার! তার বিরুদ্ধে রাশখানেক জঘন্ত মিথোর চূড়ান্ত মাথা 
ঘামিয়ে বার করবে কর্বে। চিকাগোয় আমার বিরুদ্ধে রোজ 
এই রকম কর্তো। এই সব স্ত্রীলোকেরাই আবার খুষ্টানি ফলান্‌!, 

এই সময়ে স্বামিজী আরও যে সকল পত্র লিখিয়াছিলেন তাহাতে 
এই সকল নিন্দনীয় কুৎসাকারীদিগের বিরুদ্ধে তিনি যথেষ্ট ক্রোধ 
প্রকাশ করিয়াছেন। তাহার নাকি এমন পর্ধান্ত বলিয়াছিল 
“আমরা বরং চিরজীবন নরকে পচিতে রাজী আছি তথাপি 
এই দুবৃত্ত (021,100 ) হি'ছুটাকে আমাদের কার্যে হস্তক্ষেপ 
করিতে দিবন1।” স্বামিজী প্রথম প্রথম বুঝিতে পারেন নাই 
তাহারা কেন তাহার বিরুদ্ধে লাগিয়াছে, সুতরাং অত্যন্ত বিমর্ষ 
হইয়াছিলেন। কিন্তু তারপর শুনিলেন ওদেশে-এঁ সব বর্ণজ্ঞান হীন, 
নীচাশয় লোকদের কেহ চেনেও ন| এবং সমাজে উহাদের কোন 
প্রতিষ্ঠা বা মর্যযাদা নাই। উহ্াদিগকে উচ্চশ্রেণীর উদ্বারচেতা 
খৃষ্টানের। 73106-09990 ( নীলনাসিক ), 1৪105176110 (কঠিন 
আবরণবিশিষ্ট ), 9০-9161190 ( কোমলাবরণবিশিষ্ট ) প্রভৃতি 

৫৭৪ 


এই সময়কার অন্যান্য চিত্র । 


স্বণাস্ুচক সম্ভাষণে অভিহিত করিয়। থাকেন। বাস্তবিক তিনি 
ভাল করিয়। লগ্ষয করিয়াছিলেন “অল্সফোর্ড মিশন” প্রভৃতি 
সুশিক্ষিত, ভদ্র ও দশের প্রতিষ্টাভাজন পাড্রীসম্প্রদায় এক দিনের 
জন্ত। তাহার বিরুদ্ধাচরণ ত করেনই নাই, বরং অনেকে তাভার পক্ষ 
সমর্থন করিয়াছিলেন । আবার ইংলগ্ডের বরেণ্য ধন্মবাজকগণ ও 
খুষ্টধন্মজগতের শীর্ষস্থানীয় পণ্ডিতমগ্ডলী তাহার সহিত যতদূর সন্গদর 
৪ সনান্ুভূতিপুর্ণ ব্যবহার করিতে হয় তাহা করিয়াছিলেন 
অবশ্ত তাভার নিজের মনে দৃঢ়বিশ্বাস ছিল যে তাহার চরিত্রকে 
আক্রমণ করিয়া কেহ তাহার কারের ক্ষতিসাধন বা অন্ত কোনরূপ 
স্বিধা করিয়া লইতে পারিবে না, কারণ সত্য প্রকাশ হইয়া 
পড়িবে, মিথ্যা কখনও চিরদিন তাহাকে ভম্মাবুত রাখিতে পারিবে 
না। যিনি জীবনে স্বপ্নেও কখন সন্াসীর ধন্ম হইতে একতিল 
স্বলিত হন নাই তাহার আবার ভয় কিসের? আর বাস্তবিক 
স্রাহার অমানুষী পবিত্রতা ও আধ্যাত্মিক নিষ্ঠার অদ্ভুত প্রভাৰ সঙ্বন্ধে 
প্রমাণ ও সাক্ষ্যন্বদপ আমেরিকার চতুর্দিক হইতে শত শত পত্র 
সাহার হস্তগত হইত । স্থুতরাং তিনি শক্রদিগের চাতুরীতে বিন্দুমাত্র 
বিচলিত হন নাই । একবার কিন্তু তিনি সতাই বিষম ক্রুদ্ধ হইয়া- 
ছিলেন। কণতকগুলা লোক পরমহংস দেবের একখানি ফটোগ্রাফ 
ংগ্রহ করিয়া তাহা মধ্য-পশ্চিম সহবরের একখানা বড় সংবাদপত্রে 
প্রকাশিত করিয়াছিল ও সেই সঙ্গে সাহার আক্ুতিকে লক্ষ্য করিয়া 
অতি নীচ রকমের কতকগুলা মন্তব্য গুকাশ করিয়াছিল এবং 
সাধারণভাবে হিন্দুধন্ম ও হিন্দু যোগিগণকে আক্রমণ করিয়া কতক- 
“গুলা ছাই ভন্ম লিখিয়াছিল। সেদিন তিনি চীৎকার করিয়া বলিয়। 
৫৭৫ 


স্বামী বিবেকানন্দ । | 


উঠিয়াছিলেন *01। 0715 15 10185179075 (ওঃ এ যে ঈশ্বর 
নিন্দা-_দারুণ মহাপাতক 1) 

একদিকে যেমন এই সকল অগ্রীতিকর ঘটনা ঘটিতেছিল, 
অপর দিকে তেমনি সখের বিষয়ও যথেষ্ট ছিল। আমেরিকার প্ররুত 
জ্ঞানী ও মনম্বী ব্যক্তিরা স্বামিজীকে বরাবরই সমাদর করিয়া 
আসিতেছিলেন। এমন কি, ১৮৯৬ সালে প্রকাশ্ঠভাবে হার্ভার্ডের 
পণ্ডিতমগ্ডলীর সমক্ষে উপস্থিত হবার দুই বৎসর পুর্ধে তিনি উক্ত 
বিশ্ববিদ্যালয়ের কতিপয় সদস্ত ও দর্শনশান্ত্রে লব্গ্রবেশ গ্রাজুয়েট 
কর্তৃক নিমস্ত্রিত হইয়াছিলেন। তাহার অল্প দিন পরেই তাহাকে 
কলহিয়! বিশ্ববিদ্যালয় হইতে সংস্কত-অধ্যাপকের পদ গ্রহণ করিবার 
জন্ত অনুরোধ করা হয়, কিন্তু তিনি সন্ন্যাসী বলিয়া উষ্তা গ্রহণ করিতে 
অসনম্মত হন। 

এই সময়ে মিসেস্‌ ওলীবুলের গৃহে একদিন আহারের নিমন্ত্রণ 
উপলক্ষে হার্ডার্ডের বিশ্ববিখ্যাত দর্শনাধ্যাপক প্রফেসর উইলিয়ম 
জেম্সের সহিত তাহার পরিচয় হয়। ভোজনাস্তে একটি নিভৃত 
কক্ষে অনেকক্ষণ ধরিয়৷ দুইজনের আলাপ ভইয়াছিল। নিশীথ 
রজনীতে তাহারা কথাবার্তা শেষ করিয়া উঠিলেন। জেম্স্‌ সাহেব 
চলিয়া! গেলে ওলীবুল এই দুই মনস্বী বাক্তির আলাপের ফল কি 
হঈল জানিবার জন্ত স্বামিীকে জিজ্ঞাসা করিলেন “মস্বামিজী 
অধ্যাপক জেম্স্কে আপনার কেমন বোধ হইল?” তিনি কিঞ্চিৎ 
অন্ঠমনস্কভাবে বলিলেন 4 ৮০1৮ 0106 1020) 2. ৮91 10109. 
1021) (বেশ লোক, থানা লৌক )। বলিবার সময় 17109 কথাটার 
উপর একটু জোর দিলেন। তিনি কি অর্থে প্র কথাটির ব্যবহার 

৫৭ 


| | এই সময়কার অন্তান্য চিত্র । 


করিয়াছিলেন কে জানে! যাহাহউক পরদিন তিনি মিসেস্‌ 
ওলীবুলের হস্তে একখানি পত্র দিয়া বলিলেন *5০এ [72 7১9 
11110795660 17) [1)15 (এট! পড়ে দেখ)। মিসেস্‌ বুল আশ্চ্য হইয়া 
দেখিলেন প্রফেসর জেম্স্‌ ছই চারিদিন পরে স্বামিজীকে তাহার গৃছে 
আহারের নিমন্ত্রণ করিয়া পাঠাইয়াছেন ও তাহাকে 1195161 
(আচার্য) বলিয়! সম্বোধন করিয়াছেন। স্বামিজীর প্রতি অধ্যাপকের 
শরন্ধা তাহার আরও অনেক লেথায় প্রকাশ পাইয়াছে। তিনি কতবার 
ত্রাহাকে অতি সম্মানের সহিত [79108180010 ০6 ৬60817- 
11505” ( বৈধাস্তিক শিরোমণি ) বলিয়া উল্লেখ করিয়াছেন। তিনি 
তাহার [178 ৬৪1161৮ 01 1২611810105 71091016706, নামক 
অত্যুৎক্ষ্ট গ্রন্থে 'অদ্বৈততত্ব আলোচনা প্রসঙ্গে স্বামিজীর কথা লিখিয়া- 
ছেন 'এবং ৎপ্রণীত ”[7179 17001516501 17087” নামক সুবিখ্যাত 
প্রবন্ধে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিষয় বলিয়াছেন ধিনি 
ন্নারবিক পীড়া আরোগোর জন্য স্বামিজী-উপদিষ্ট রাজযোগ অভ্যাস 
করিয়! শুধু দৈহিক ও মানসিক উন্নতি নহে পরন্ত আধ্যাত্মিক 
আলোক প্রান্ত হইয়াছিলেন। অনেকে বিশ্বাম করেন প্রবন্ধোক্ত 
এই অধ্যাপক আর কেহ নহেন-স্বয়ং মিঃ জেম্স্‌। 

স্বামিজী এসময়ে নিজে ইচ্ছামাত্র পীড়া আরাম করিতে পারিতেন, 
তবে সচরাচর এর ক্ষমত। প্রদর্শন করিতেন না। অন্ান্ত ঘটনার মধ্যে 
একটি স্ত্রীলোকের বিষয় জান! গিয়াছে ষাহার উপর দয়াপরবশ 
হইয়। তিনি “হে ফিবার” নামক এক প্রকার কঠিন জাতীয় জররোগ 
আপোগ্য করিয়াছিলেন। অনেকদিন পরে গর স্ত্রীলোকটি স্বামিজীর 
একজন শিষ্যকে এ সম্বন্ধে একখানি পত্রে লিখিয়াছিলেন £-_. 

৫৭৭ 


স্বামী বিবেকানন্দ । | | 


“্বন্ধুটির বাটাতে বাসকালে আমি জরে (172 ০০1) 
পড়িলাম। সে বড় বিষম জবর। আমায় যন্ত্রণায় ছটফট করিতে 
দেখিয়। স্বামিজী জিজ্ঞাসা করিলেন “তোমার অস্তথ সারাইয়া দিব ?” 
- আমি বলিলাম “তা যদি পারেন তবে বড় সুখের বিষর ভয় ৮ এই 
কথা শুনিয়া তিনি আমার সন্ম্থে আসিয়। বসিলেন ও আমার হাত 
দ্ুখানি তাহার হাতের তালুর উপর রাখিতে বলিলেন । আমি এ্ররূপ 
করিলে তিনি চক্ষু মুদ্রিত করিয়া নিশ্চলভাবে বসিয়া! পহিলেন । ক্রমে 
তাহার ভাত ছুটি শীতল হইয়া আসিল এবং বোধ ভইল তিনি যেন 
কাঠের মত শক্ত হইয়। গিয়াছেন। কতক্ষণ পরে (অল্প কি মধিক 
বলিন্তে পারি না) তিন চক্ষু চাত্য়া দেখিলেন ও উঠিয়া জ্রুতগতি 
গৃতের বাহিরে চলিয়া গেলেন। সঙ্গে সঙ্গে দেখিয়া আশ্চর্য্য হলাম 
যে আমার জর এক্কেবারে ছা'ড়য়া গিয়াছে 1৮ 

এইরূপ আরোগ্য-বিধানের হুল্মতত্বটি স্বামিজী ১৮৯৫ সালের 
২০শে মে ভারিখে শ্তাভার এক গুরুভাইকে একখানি পত্রে 
জানাইয়াছিলেন-_ 

“এবার একটি আশ্চর্মা বিষয় বলি শোন । যখন তোমাদের 
কাহারও কোন পীড়া হইবে তখন সে নিজে বা মার কেহ তাহার 
মুন্তিটাকে বেশ করিগ। মনে মনে ধ্যান করিবে ও সঙ্গে সঙ্গে ভাবিবে 
সে নীরোগ, তার কোন অন্ুখ নাই। দেখিবে সে নিশ্চয় সারিয়া 
উঠিবে। যাহার পীড়! হইয়াছে তাহাকে না জানাইয়াও বা সে 
শত শত ক্রোশ দূরে থাকিলেও এই উপায়ে. তাহাকে আরোগ্য 
করা যায় । কাট! মনে রেখো |» 

স্বামিজী যে কেবল ধর্্মতত্ব-পিপান্থ লোকদ্দিগের সহিত মিশিতেন 

৫৭৮ 


ৃ এই সময়কার অন্যান্ত চিত্র । 


তাহা নহে, অন্তান্ত বিভাগের অনেক বড় বড় লোকের সহিতও 
তাহার আলাপ ছিল। তাহারা সকলেই তাহার সাহিত্য, বিজ্ঞানাদি 
বিষয়ক গভীর জ্ঞান দশনে চমতকৃত হইতেন। ১৮৯৩ সালের সেপ্টেম্বর 
মাসে ভ্াহার চিকাগো মভাসভায় আবির্ভাবের অবাবহিত পরেই 
তিনি বিখ্যাত তাঁড়ত্যক্ত্রোন্তাবক প্রফেসর এলাইশ1 গ্রের (15177 
(165) হাইলাগ্ড পার্ক নামক স্রমা ভবনে একটি নিরামিষ 
ভোজসভায় নিমন্ত্রিত হইয়াছিলেন ৷ সভাটি 'প্রধানতঃ স্বামিজীর 
সম্বদ্ধনার জন্যই 'ন্ুষঠঠিত হইয়াছিল। এই সভায় জগদ্ববেণা 
বিজ্ঞানাচারধ্যসমূহ সমবেত হইয়াছিলেন, কারণ এই সময়ে তগায় 
“ইলেক্টি.ক্যাল কংগ্রেস” এর অধিবেশন উপলক্ষে জগতের চতুদ্দিক 
হইতে বৈজ্ঞানিক বুধমগুলীর সমাগম হয়। স্বামিজী 'এই দিন 
যে দকল মহৎ বাক্তির সহিত পরিচিত হন তাহার মধো ছিলেন 
সার উইলিয়ম টম্স্ন (যিনি পরে লর্ড কেলবিন নামে বিখাত হন), 
প্রফেসর হেল্মহোল্জ (1301171)9112) ও আবরিটন হপিট্যালিয়। 
(4১171101 [7001171119) 1 বৈজ্ঞানিকগণ ক্বাহার তড়িৎ নবস্ীক্প 
জ্ঞান দেখিরা বিস্ময়ে অভিভূত হইয়াছিলেন এবং বিজ্ঞানবিষয়ক 
মালোচনায় তাহার চমতকার উত্তর প্রতুত্তর শ্রবণ করিয়া! সবিশেষ 
আনন্দ লাত করিয়াছিলেন । 

স্বামিজীর যে সকল বক্তৃতা পুস্তকাকারে প্রকাশিত হ্য়াছে 
তদ্বাতীত তিনি আমেরিকায় আরও বিস্তর বক্তৃতা দ্রিয়াছি লেন, 
সেগুলি এক্ষণে আর পাওয়। যায় না । ১৮৯৩ সালে তিনি চিকাগে৷ 
সহরে ও তাহার আশেপাশে অন্তান্ত স্থানে অনেকগুলি বক্তৃতা 
দেন এবং পর বৎসর সমস্ত দেশময় বক্তৃত। দিয়া বেড়ান। এঁ সালে 

৫৭৯ 


(১৮৯৪) তিনি কিয়ৎকাল গার্ণসীপরিবারের মধ্যে বাস করিয়া- 
ছিলেন। ইহার তাহাকে গুরুব মান্ত করিতেন এবং তাহার 
জন্ত অনেকগুলি ক্লাশ ও কথোপকথন-সভার বন্দোবস্ত করিয়া 
ধিয়াছিলেন। এই সময়ে ইনি 1017. 1,910817 81910 (ডাঃ 
লাইমান্‌ আবু ) এর সহিত পরিচিত হন ও 0901০০9% পত্রের 
সম্পাদকদিগের সহিত আহারার্থ নিমন্ত্রিত হন। ১৮৯৫ সালে 
মিসেস্‌ বারবার নামক বোষ্টনের একজন সমাজ-নেত্রীর পৃষ্ঠ- 
পোষকতায় তিনি 0911)9£ [,5010155 নামে কতকগুলি ধারা- 
বাহিক বক্তৃতা দিয়াছিলেন। এমিস্‌কোয়াম (771500877) এ 
তিনি দুইবার মিসেস্‌ ব্যাগলীর আতিথ্য গ্রহণ করিয়৷ ১৮৯৪ ও 
১৮৯৫ সালে মধ্যে মধ্যে অবসর গ্রহণ, একটি সাধারণ বক্তৃতা ও 
কতকগুলি কথোপকথন-ক্ল্যাস করিয়াছিলেন । ১৮৯৫ সালের 
জানুয়ারী হইতে এপ্রিল পধ্যস্ত তিনি তাহার স্বকীয় নিউইয়্কস্থ 
বাসভবনে অনেকগুলি বক্তৃতা দিয়াছিলেন এবং তাহার পরের 
মাসে 1005 1১101001151] 081107£ নামক স্থানে 2009 
০16006 ০0 1২6110101 2110 0176 7২901010816 0 ৬০95৫) 
( ধন্মবিজ্ঞান ও যোগের সারতত্ব) নামক দুইটা বক্তৃতা দিয়া তাহার 
প্রকাশ্য বক্তৃতার উপনংহার করেন । 54 ূ 
তাহার বক্তৃতাসমূহ সাধারণতঃ খুব সরস, হৃদয়গ্রাহী, প্রেমব্যঞ্জক 
ও কবিত্বপূর্ণ হইত, কিন্ত সময়ে সময়ে তিনি ওদেশের সমাজের দৌষ 
ও ত্রুটি দেখাইয়া তীব্র কশাঘাত করিতেন । . তখন আর তাহার 
কোন খেয়াল থাকিত না|: ত্র সকল কথা৷ সত্য হইলেও লোকের: 
গ্রীতিকর হইবে কিনা ভাবিয়! দেখিতেন না। কারণ কাহারও মুখ 
৫৮০ 


ৃ এই সময়কার অন্যান্য চিত্র । 


চাহিয়া কথা বল! কোনও কালে তাহার অভ্যাস ছিল না। একবার 
তিনি বোষ্টনের এক বৃহৎ সভায় “আমার গুরুদেব সম্বন্ধে বক্তৃতা 
দিতে উঠিয়া দেখিলেন শ্রোতৃমণ্ডলীর অধিকাংশই বিষয়ী নরনারী-_ 
তাহ্থাদিগের মুখে প্রতারণা, নির্মমতা, সৎ বিষয়ের গ্রাতি সহানুভূতির 
অভাব এবং কপটতার চিহ্ু পুর্ণমান্ত্রায় বিরাজিত। হঠাৎ তাঙ্কার 
মনে হইল এরূপ হীনবুদ্ধি শ্রোতৃবর্গের নিকট তাযাগী-সমআাট শ্রীরাম- 
রুষ্ণদ্েবের মহনীয় চরিত্র কীর্তন কর! নিতান্ত গ্রানিজনক, কারণ, 
তাহাদিগের পক্ষে তাহার মহত্ব অনুভব করা! অসম্ভব । অমনি তিনি 
বক্তব্য বিষর ছাড়িয়া পাশ্চাত্য সভাতার বাহা-বিষয়-তৃষ্ণা ও হেয় 
ইন্দ্রিয় লালসার কঠোর সমালোচন আরম্ত করিলেন। সে মন্বস্ৃদ 
আক্রমণ সহা করিতে না পারিয়া শত শত আতা রোষভরে সহসা 
সভা ত্যাগ করিয়া যাইতে লাগিল। কিন্তু তিনি তাহাতে ভ্রক্ষেপ 
না করিয়! যাহারা তাহার দেশের শিক্ষা ও সভ্যতাকে অন্ধকারা- 
চ্ছন্ন ও অসভা বলিয়া বরাবর গালি দিয়! আসিয়াছে, তাহাদের 
প্রত্যেক দুর্বলতা ও হীনতাকে খণ্ড খণ্ড করিয়া চিরিয়া দেখাইতে 
লাগিলেন । পরদিন প্রভাতে সংবাদপত্রসমূহে এই বক্তৃতা লইয়া 
নানারূপ মন্তব্য প্রকাশিত হঈল | একদল তীহার নিভীকত৷ ও 
আঅকপটতার খুব সুখ্যাতি করিল, আর একদল স্তবাহার উপর 
খড়গহস্ত হইয়। উঠিল। শক্রপক্ষের কেহ কেহ রটাইল তিনি 
আমেরিকার রমণী সমাজের উপর আক্রমণ করিয়া অনেক কথা 
বলিয়াছেন। কিন্তু প্রকৃতপক্ষে স্বামিজীর কোন লেখায় ব৷ বক্তৃতায় 
আমেরিকান রমণীগণের বিরুদ্ধে একটী কথাও দেখিতে পাওয়া! 
যায় না, বরং প্রশংসার কথা অনেক আছে । 
৫৮১ 


স্বামী বিবেকানন্দ | 


১৮৯৪ সালের শেষভাগে বোষ্টনে ওলীবুলের গৃহে অবস্থানকালে 
তিনি তদনুরোধে কেম্বিজবাসিনী রমণীগণের সমক্ষে “হিন্দু 
রমণীর আদশ' (109915 ০1 [70191) ভা 01797) নামে একটি 
উদ্দীপনাময়ী বক্তৃতা দেন। বক্তৃতা স্বদেশান্থুরাগব্যগরক ও 
গভীরভাবপুর্ণ। ইহাতে তিনি ভারতীয় নারীজাতির নুচারিত্রা 
ও মাতৃত্বের মহিমময় আদর্শের প্রভৃত দৃষ্টান্ত উদ্ধত করিয়! প্রতিপন্ন 
করেন যে ওদেশে ভারতীয় নারীদিগের হীনাবস্থা সম্বন্ধে যে সকল 
গল্প প্রচারিত হইয়াছে তাহা সম্পূর্ণ কল্পিত ও ভিত্তিচীন। স্বামিজীর 
বক্ততা শ্রবণে সভার বিদ্রষী শ্োতৃবুন্দ এতদূর মোহিত হইয়াছিলেন 
যে পরবর্তী খুষ্টমাসের সময় তাহার অজ্জঞাতসারে মেরী-অঙ্ক-হথশোভিত 
বালক-থুষ্টের একটি স্থুন্দর চিত্রের সহিত নিম্নলিখিত পত্রথানি 
তাহার জননীর নিকট প্রেরণ করিয়াছিলেন-_ 

“স্বামী বিবেকানন্দের পৃজনীয়। জননীর প্রতি-_ 
ঠাকুরাণি ! 

'আজি মেরীপুত্র ভগবান যীণগুর জন্মদিন । সেই মহাপুরুষ 
জগতে যে অমূল্য রত্ব বিতরণ করিয়াছিলেন তাহ স্মরণ করিয়। 
আজি চতুর্দিকে আনন্দের রোল উঠিতেছে। এই শুভক্ষণে আমরা 
আপনাকে অভিবাদন করিতেছি, কারণ আপনার পুত্র এক্ষণে 
আমাদ্িগের মধ্যে অবস্থান করিতেছেন । 

কয়েকদিন পুর্বে তিনি এখানে “ভারতে মাতৃত্বের আদর্শ? 
সম্বন্ধে যে বক্তৃতা দিয়াছিলেন তাহাতে বলেন. যে এখানকার আবাল 
বৃদ্ধবনিতার কল্যাণার্থ তিনি যাহা! কিছু করিতে সমর্থ হইয়াছেন 
তাহা কেবল আপনার শ্রীচরণাশীর্বাদে। সেদিন ধাহার! তাহার 
৫৮২ 


এই সময়কার অন্যান্য চিত্র । 


কথ! শুনিয়াছিলেন, তাহারা মনে করেন, তাহার জননীকে অর্চন। 
করিলে দিব্যশক্তি ও আত্মোন্নতি লাভ হয়। 

হে পুণ্যচরিত্রে, আপনার জীবনের কাধ্যসমূহ আপনার সন্তানের 
চরিত্রে প্রতিফলিত। সেই মহতকার্যের মাহাত্মা সমাক উপলব্ধি 
করিয়া আমরা আপনার প্রতি আগাদের হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদন 
করিতেছি, অনুগ্রহ পুর্বক উহা গ্রহণ করুন। আশা করি এই 
ক্ষুদ্র শ্রদ্ধা -উপহার সকলকে স্মরণ করাইয়া দিবে যে জগতে ভ্রাতৃভাব, 
এক প্রাণতা ও ধর্শরাজ্যের প্রতিষ্ঠা অচিরে অবশ্রস্তাবী |” 

এই বক্তৃতা সম্বন্ধে মিসেস্‌ গলীবুল লিখিয়াছেন “* * * তিনি 
বেদ, সংস্কৃতসাহিত্া ও নাটকার্দি হইতে এই সকল আদর্শের 
উদাহরণ উদ্ধৃত করিলেন এবং বর্তমান কালের যে সকল রীতি 
পদ্ধতি ভারতীয় নারীজাতির উন্নতির অনুকুল ও সহায়ক তাহা 
প্রদর্শন করিয়। সর্বশেষে অতীব শ্রদ্ধাসহকারে স্বীয় জননীর উদ্দেশে 
হৃদয়ের ভক্তি মর্খ্য নিবেদন করিলেন। বলিলেন যে, জননীর 
নিঃস্বার্থ প্রেম ও পুতচরিত্র উত্তরাধিকারহত্রে প্রাপ্ত হওয়াতেই 
তিনি সন্্যানজীবনের অধিকারী হইয়াছেন এবং তিনি জীবনে যে 
কিছু সংকার্য্য করিয়াছেন সমস্ত সেই জননীর কপাপ্রভাবে।” 

স্বামিজীর এই একটা বিশেষত্ব ছিল যে তিনি যেখানেই 
যাইতেন, আবস্তক হইলে, মুক্তকণে স্বীয় গর্ভধারিণীর মাহাত্ম্য কীর্তন 
করিতেন । তাহার একজন মহিলা-বন্ধু কয়েক সপ্তাহ তাহাদের 
উভয়েরই পরিচিত এক বন্ধুগুহে তাহার সহিত একত্র যাপন করিয়া- 
ছিলেন । তিনি বলেন *স্বামিজী প্রায় তার মাতার কথা বলিতেন। 
আমার মনে আছে তিনি তাহার জননীর অদ্ভুত* আত্মসংযমের কথ! 

৫৮৩ 


স্বামী বিবেকানন্দ । ৃ 
বর্ণনাপ্রসঙ্গে বলিয়াছিলেন যে আর কোন রমণীকে তিনি কখনও 
তাহার মাতার স্তা দীর্ঘকাল উপবাস করিতে দেখেন নাই । তিনি 
নাকি একবার উপর্যযপরি চৌন্দদিন উপবাস করিয়াছিলেন।” 
স্বামিজীর ভক্তরা তাহার মুখে কতবার শুনিয়াছেন-_-“[! 
০5 10 [7)00)01 ছা1)0 10501601776 [0 1015. 1161 
01192120161 2১ 28001051210 11051011800) 10 10 116 


214 ভা 0110, 


৫৮৪ 


হ্বিতীম্মলাক্স ইহুকনগুক্রম্মল। 


১৮৯৬ সালের ১লা এপ্রেল তারিখে শ্রীমৎ সারদানন্দ স্বামী 
ইংলণ্ডে পৌছিয়। মিঃ ই, টি, ষ্টার্ভির বাটীতে আতিথ্যগ্রহণ করিলেন 
এবং তদবধি সেই স্থানেই অবস্থিতি করিতে লাগিলেন । স্বামিজী 
উতলগ্ডে তাহাকে দেখিয়! বড় আনন্দিত হইলেন, কারণ গত 
কয় বৎসরের মধ্যে তিনি গুরুভ্রাতাগণের কাহাকেও দেখেন নাঈ। 
এক্ষণে সারদানন্ন স্বামীর নিকট আলামবাজারের মঠের কথা, অন্ঠান্ত 
গুরুত্রাতাদিগের কথা ও ভারতবর্ষের আরও অনেক সংবাদ প্রাপ্ত 
হইলেন । এই, স্কানে অবস্থানকালে অনেক প্রথিতনাম! ও 
সত্যান্ুসন্ধিতস্র বাক্তি এবং বিবিধ-ধর্মশাস্ত্রাধ্যায়নশীল পঞ্ডিত 
প্রতাহ স্বমিজীকে দেখিতে আসিতেন এবং তিনি তাহাদিগের 
সহিত ভারতীয় দর্শন, বর্তমান জগতের সহিত উহার সম্বন্ধ এবং 
নানাবিধ যোগপ্রক্রিয়। সম্বন্ধে কথোপকথন করিতেন । ক্রমে এখানে , 
অনেক লোক আসিতে লাগিল এবং এই নব-আলোক সাহাযো 
মনুষ্য জীবনের সমস্তাপূরণ সম্বন্ধে নৃতনতর চিন্তায় প্রবৃত্ত হইল। 

মে মাসের প্রথমে স্বামিজী রীতিমত “ক্লাস খুলিয়া 'জ্ঞানযোগ, 
সম্বন্ধে বক্তৃতা দিতে লাগিলেন। সে আত্মভাবে অনুপ্রাণিত 
উদ্দীপনাময়ী বক্তৃতা শুনিয়া লোকে মুগ্ধ হইয়া যাইতে লাগিল। 
সকলেই তাহার দার্শনিক জ্ঞানের অসাধারণ গভীরত! স্বীকার 
করিল, কিন্তু সর্বাপেক্ষা তাহার দেবছুল'ভ চরিত্র তাহাদিগের 
হৃদয়ে এক অনন্থৃভৃতপূর্বব ধর্মভাবের উদ্মেষ করিয়! দিল। 

৫৮৫ 


স্বামী বিবেকানন্দ । ৰ 


মেমামের শেষে তিনি “পিকাডিলি* নামক স্থানে ০৮৪] 
[050066 0 77176915 17 ড৮০9(০-009109875এর একটা 
গ্যালারীতে রবিবাপরীয় উপদেশের বাবস্থা করিলেন এবং 6 
009055811% ০1 [২6110101] (ধর্মের প্রয়োজনয়ীতা), £ (0171৮০1- 
5৪] [২11/51017 (সার্বজনীন ধর্ম) এবং 10 7২6৪] ৪110 0176 
£১101091-0101 77217 (মন্তুষ্যের প্রকৃত ও আভাসিক স্বরূপ বা বাহিরের 
মান্ধুষ ও ভিতরের মানুষ) এই ৩টা বক্তৃতা দিলেন। এই বক্তৃতায় 
বড় সুফল ফলিল। স্তরাং অনেক লোকের অনুরোধে তাহাকে 
জুন মাসের শেষ হইতে জুলাই এর মাঝামাঝি পর্যন্ত প্রতি রবিবার 
আপরাহে চ7050959 ৪11 নামক স্থানে বন্তৃত। দিতে হইয়াছিল। 
ভক্তিযোগ, [61011018100 (ত্যাগ ) এবং [7২921129110 
( অনুভূতি ) নামক ৩টী বক্তৃতা এইখানে প্রদত্ত হয়। এতদ্বা'তীত 
প্রতি সপ্তাভে ৫টী ক্লাস ও প্রতি শুক্রবারে একটা প্রশ্বোত্র-ক্লাস 
খুলিয়া উপদেশ দেওয়া হইতে লাগিল। জ্ঞানযোগ ব্যতীত স্বামিজী 
রাজযোগ ও পরে ভক্তিযোগ সম্বন্ধে অনেক উপদেশ দেন। এই 
বন্তৃতা'ওলি গুডউইন সাহেব কর্তৃক লিপিবদ্ধ হইয়াছে । ইহা 
ব্যতীত বন সংখ্যক লোক তাহার আবাসম্থানে শিক্ষাগ্রহ্ণ করিতে 
আমিতেন এবং সংবাদপত্রের প্রতিনিধির ত্বাহার সহিত সাক্ষাৎ 
করিয়া নানা বিষয়ে তাহার মতামত জিজ্ঞাসা করিতেন ও 
তৎসমূহ নিজ নিজ পত্রে প্রকাশ করিতেন। ফলতঃ তাহার 
অপূর্ব ধর্ম্মব্যাখ্যা শ্রবণ করিয়! ইংলগ্ডের আবালবৃদ্ধবনিত| চমকূত 
হইল | রা 

কিন্ত এইখানেই ভীহার কার্য শেষ হুইল না। উপরোক্ত 

৫৮৬ 


দ্বিতীয়বার ইংলগুত্রমণ | 


কার্ধা ব্যতীত তাহার আরও অনেক কার্য ছিল। অনেক সময়ে 
লোকের বাটাতে ও অনেক স্বুপ্রসিদ্ধ সভাসমিতিতে তাহাকে 
বন্তুতা দিতে 5হঈত। এই সময়ে স্বামিজী শ্রীমতী আনি বেশান্তের 
মাহ্বানে তাহার এভেনিউ রোডস্থ ভবনে ভক্তি? সম্বন্ধে একটা 
বক্তৃতা দেন € এই সভায় কর্ণেল অলকটুও উপস্থিত ছিলেন ) 
এবং ৯৭নং হাইড, পার্ক গেটে মিসেস মার্টিনের আবাসে "আত্মা 
সম্বন্ধে হিন্দুদিগের পারণা” (017০ [71190100801 9০011] ) নামক 
একটা বক্তৃতা দেন। এই সভায় অনেক এমেরিকান ও প্রচ্ছন্ন- 
ভাবে রাজ-পরিবারের কেহ কেহু উপস্থিত ছিলেন। অতঃপর 
স্বামিজী মিসের হণ্টের নটিংহিল গেটস্ক ভবনে এবং উইম্বিল্ডন্‌ 
নামক স্থানে একটী বুহৎ সভায় এবং এরব্ূপ আরও অনেকগুলি 
বড় বড় সভায় বক্তৃতা দেন। সিসেম ক্লাব নামক মহিলাদিগের 
একটী ক্লাবে তিনি 51508101075 নামক একটা বক্তৃতায় ভারতীয় 
প্রাচীন শিক্ষাপ্রণাল্টুর আলোচনা করিয়া বলেন যে, শিক্ষার 
উদ্দেশ্য কতকগুলি পুস্তক কণ্স্থ করা নহে, মানব-চরিত্র গঠন 
করাই উহার প্রকৃত ও একমাত্র উদ্দোহ্ট । (02001 118%6)91 
নামক £10%11021 চার্চের একজন নেতা! এই সময় তীহার 
সভিত দেখা করিতে আদেন এবং তাহার সহিত আলাপে বড় 
প্রীত হন। ইনিও শীকাগে! পালিমেণ্টে একজন প্রতিনিধি 
ভইয়া গিয়াছিলেন এবং স্বামিজীকে দেখিয়া অবধি তাহার প্রতি 
আকৃষ্ট হইয়াছিলেন। এাখনে তিনি স্বামিজীর বক্তৃতা শুনিয়। এত 
মুগ্ধ হন যে স্বয়ং 5. 787)65 01081991এ তৎসম্থন্ধে দুইটী বক্তৃতা 
দেন। ক্যানন উইলবারফোর্সও তাহাকে মহাসমাদরে নিজ আলগয়ে 


৫৮৭ 
৩৮ 


স্বামী বিবেকানন্দ । 


নিমন্ত্রণ করেন এবং তাহার সম্মানার্থ মনেক বিশিষ্ট ভদ্রলোক ও 
ভদ্রমহিলাকে নিমন্ত্রণ করিয়া! একটী মভ। করেন । 
মিঃ এরক হামণ্ড লিখিয়াছেন-- 

50201)8) 50016665, থা] 7901250]076ণ 11061 70915 (9 
1)110. ১৪5 01 5(0091005 2001)90 (19107991599 (09010101117 (1019 
00800 %00 0086 200 17620 টা 20207091066 হ্যাভোচতাত। 
1715 17162197195, 11811101010 1070050 10 1762 না] 

এইরূপ একটা সভীয় ত্াহাব বন্তৃতান্তে জনৈক প্রাচীন পলিত- 
কেশ দার্শনিক পণ্ডিত তাহাকে বলেন “মাপনি বড় হুন্দর বলিয়াছেন 
এবং তজ্জন্ত মামি মাপনাকে আন্তরিক ধন্যবাদ দিতেছি । 
কিন্ত আপনি নূতন ত কিছু বলেন নাই” স্বামিজী মধুর কণ্ঠে 
উত্তর দিলেন “বন্ধু, আমি যাহা বলিয়াছি তাহ] মার কিছুই নতে- 
সতায--এই সত্য হিমাদ্রির স্যায় (প্রাচীন, মনুষ্যজাতির ন্যায় প্রাচীন, 
সৃষ্টির ন্যায় 'প্রাচীন, ও স্বয়ং পরমেশ্বরের ন্যায় *প্রাচীন | যদি আমি 
উহা আপনাকে এমন কথায় বলিয়া থাঁকি যাহাতে আপনার মনে 
চিন্তার উদয় হয় এবং আপনি সেই টিস্তান্যায়ী জীবন যাপন 
করিতে পারেন তাহা ইইলে কি মামি উহ! বলিয়া ভাল করি 
নাই? অমনি চতুদ্দিক হইতে উচ্চকণ্ঠে প্রশংসাধ্বনি ও করতালি 
নিনাদ শ্রাত হইল। ইহা হইতেই বুঝা যায় শ্রোতবর্গ তাহার 
কথায় কতদৃর আস্থা স্থাপন করিতেন । একজন মহিল! সেই সময়ে 
ও পরে আরও অনেকবার বলিয়াছিলেন £--"'আমি সারা জীবন 
গির্জায় প্রার্থনাদি অনুষ্ঠানে যোগ দিয়া আসিয়াছি, কিন্তু সে সমস্ত 
এত বৈচিত্র্যহীন ও গ্রাণশৃন্ত যে আমার নিকট আদৌ তৃপ্টিকর ব! 

৫৮৮ 


দ্বিতীয়বার ইংলগুভ্রমণ। 


'ফলপ্রদর বলিয়। বোধ তয় না । আমি সেগুলি শুনিতে ফাইতাম 


শুধু আর সকলে যাইত বলিয়া । কিন্তু স্বামিজীর উপদেশ শ্রবণীবধি 
আমার ধর্খ্ুজীবনে নূতন আলোক-আোত বহিতে আরম্ভ করিয়াছে । 
এখন ইহা সত্য ও জীবস্ত হইয়া উঠিয়াছে এবং ইহার একটী নূতন 
আননজনক অর্থ উপলব্ধি হইতেছে। বলিতে কি, আমার পূর্বকীবন 
যেন একেবারে পরিবর্তিত হইয়! গিয়াছে 

অনতিকালমধো গ্রেট বুটেন ও আয়লগুস্থিত ভারতীয় ছাত্র- 
বন্দ স্বামিজীকে আপনাদিগের নেত! বলিয়া মনে করিতে লাগিলেন 
এবং ১৮ই জুলাই একটী 990191 0097019-01706 ( সামাজিক 
মিলনসভা ) করিয়] তাহাকে সভাপতির পদে ধরণ করিলে ঠিনি 
এখানে *্]6 [ন10085 ৪00 10161076005৮ (হিন্দুদিগের 
প্রয়োজন কি?) নামক একটী. ব্তৃতা দেন । 

এই সময়ে স্বামিজী অমানুষিক পরিশ্রম করিতে লাগিলেন। এমন 
কি এত কার্যের মধ্যেও তিনি ট্টার্ডি সাহেবের নির্বন্ধাতিশয়ে তৎ- 
কৃত 'নারদ ভক্কি সত্রে*র ইংরাজী অনুবাদে বিশেষ সাহাযা করিয়া- 
ছিলেন। এই পুল্তক স্বামিরুত বিশদ ব্যাখ্যাসহ এই সময়ে 
প্রকাশিত ও সাপারণ কর্তৃক সমাদৃত হয় । 

লগ্নে অবস্থান কালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা পঞ্ডিত- 
প্রবর মোক্ষমুলরের সহিত স্বামিজীর সাক্ষাৎ । ১৮৯৬ সালের 
২৮শে মে তারিখে মোক্ষমুলরের বিশেষ আমন্ত্রণে স্বামিজী তাহার 
আলয়ে উপস্থিত হন। ৬কেশবচন্দ্র সেনের জীবনের শেষভাগে 
ধন্মমন্তের এত পরিবর্তনের কারণ কি অনুসন্ধান করিতে গিয়! 
মোক্ষমুলর প্রথম পরমহংসদেবের কথা জানিতে পারেন এবং 

৫৮৯ 


স্বামী বিবেকানন্দ । | 


তদবধি তিনি গাহার প্রতি শ্রন্ধাবান ও তাহার জীবনী ও 
উপদেশাবলীর পক্ষপাতী হয়েন। এক্ষণে স্বামিজী তাহাকে বলিলেন 
“অধ্যাপক মহাশয়, মাজ কাল সভম্র সহশ্র লোক ধামরুঞ্চদেবের পু 
করিতেছে | অধ্যাপক উত্তর দিলেন "ইহার মত লোককে বদি 
পুজা না করিবে, ত কাহাকে আর করিবে” ? ভট্ট মোক্ষমূলর মহ! 
বেদান্তী ছিলেন এবং ভারতবর্ষের প্রতি তাহার বিশেষ অনুরাগ 
ছিল। ম্বামিজীকে তিনি অত্যন্ত্র সম্মান করিয়াছিলেন এবং স্বরং 
তাহাকে সঙ্গে লইয়া অক্সফোর্ডের অনেক কলেজ ও বড়লীয়ান 
লাইব্রেরী দেখাইযাছিলেন এবং বিদায়কালে রেলওরে টেন পর্যান্ত 
তাহার সহিত গমন করিয়াছিলেন । ইহার কারণ তিনি বলিয়াছিলেন 
'রামকষ্ণদেবের শিশ্ের সহিত ত আর প্রত্যহ সাক্ষাৎ হয় না, 
পাঠকগণ স্বামিজীর লিখিত ব্রহ্গবাদ্দিন কাগজে প্রকাশিত ৬ই 
জুন তারিখের (১৮৯৬ ) পত্র পাঠ করিলে এই সাক্ষাতের বিস্তৃত 
বিবরণ ও মোক্ষমূলর সম্বন্ধে স্বামিজীর মত জানিতে পারিবেন। 
উক্ত পত্র খানি "উনবিংশতি শতাব্দী” ( 106169100 0610101চ ) 
নামক সাময়িক পত্রে মোক্ষমূলর লিখিত “4১ [২6৪] [১181)91009) 
( একজন প্ররুত মহাত্মা) শীর্ষক পরমহংসদেববিষয়ক একটা 
প্রবন্ধ প্রকাশিত হওয়ার পরে লিখিত হয়। মোক্ষমূলর স্বামিজীকে 
জিজ্ঞাসা করেন “আপনারা তাহাকে ( পরমংসদেবকে ) জগতের 
নিকট পরিচিত করিবার কি চেষ্টা করিতেছেন ?” এবং পরুমহংস- 
দেব সম্বন্ধে আরও অধিক জানিবার ইচ্ছা প্রকাশ করিয়া বলেন 
যে বিস্তৃত বিবরণ পাইলে তিনি তাহার একখানি বড় জীবনী 
লিখিতে পারেন। ম্বামিজী ইহা শ্রবণ করিয়া সারদানন্দ স্বামীকে 
৫৯৩ 


ৃ দ্বিতীয়বার ইংলগুভ্রমণ | 


 পরমহংসদেবের উপদেশ ও জীবনসম্বন্ধে যতদুরসম্তভব ঘটনা! সংগ্রহ 
করিবার ভার প্রদান করেন। এইগুলি অবিলম্বে সংগৃহীত হইয়া 
মোক্ষমূলরকে দেওয়া হয় এবং তিনি তদবলম্বঙে 'ভ্রীরামকষ্ণের 
জীবন ও উপদেশাবলী (0070 1.1 & 58175 01971 
[২1008 00151)78 ) নামক একটা সুন্দর পুস্তক রচনা করেন। 

এই সময়ে স্বামিগীর মন নিরন্তর আধ্যাত্সিকভাবে বিভোর 
থাকিত। তিনি ৬ই জুনের পত্রে আমেরিকায় লেগেট সাহেবকে 
লিখিয়াছিলেন-_-"' &০৮. ৮৮111 192 11525501000 016৮1 আাা 
2150 19811)1106 105 165501056৪1 08” 117 1)80161706 200) 21১০৮ 
৪11) 10 57700102017, 1 (2) 1 20 06210010600 52৪ 09 
101৮1170690 11051005116 1)90001)1 40510 1001905, 1 00105 
%10) 91015 21019801010 090 02 51210 ছ1)00 ] ০010 1) 21915 
(019৬০ (6 ৮০77 "1)6৮1] 10100361111 010676 উ61০ ফাড, 

2৯0 0101৮ 1 ছথিও 005 10086 0115)770]1)80109010) 010000)])70- 
0)151100 [510%010 1 ] ০9০91017001 ছক] 90 006 (0911)901)) 01) 10106 
(1)6206-5109 01 1176 51019915110) 08100009, 4১৮ 0101015-0)766 1 
০৪৮ 11৮6 1 1016 91019 1000156৮111) [01051160065 ৪1)0 16৮৫1 
0010 00111] 01 527100 2, 010 91 161)19901) 00 00610, 15 11 
09091091816 2 (0115 10 11001 2) 07020917176 90010090090 


77101501921 1,0৮6 1101] 19 10০ 1,010 10011705911 01 


[ “ভুমি জেনে স্থথী হবে যে, আমিও দিন দিন সহিষ্ণুতা ও 

সর্ধ্বোপরি, সহানুভূতির শিক্ষা আয়ত্ব কর্ছি। মনে হয়, উদ্ধতন্বভাব 

এংলো ইত্ডিয়ানদের মধ্যেও যে ভগবান্‌ রয়েছেন, আমি তা৷ উপলব্ধি 
| ৫৯১ 


স্বামী বিরেকানন্দ। ৰ 


করতে আরস্ত করেছি । যেন ধীরে ধীরে সেই অবস্থার দিকে অগ্রসক' 
হুচ্চি, যেখানে, শয়তান বলে যদি কেউ থাকে, তাকে পধ্যন্ত 
ভালবাস্তে পার্চুব!। | 
বিশ বছর বয়সের সময় আমি এমন গোড়া বা! একঘেয়ে ছিলুম, 

যে, কারও সঙ্গে সহানুভূতি কর্তে পারতুম্‌ না--আমার ভাবের 
বিরুদ্ধ হলে কারও সঙ্গে বনিয়ে চল্তে পারতুম্‌ না--কল্কাঁতার 
যে ফুটপাথে থিয়েটার, সেই ফুটপাথের উপর দিয়ে পর্য্যন্ত চল্তুম্‌ ন1। 
এখন তেত্রিশ বছর বয়স--এখন বেশ্টাদের সঙ্গে অনায়াসে এক 
বাড়ীতে বাস কর্তে পারি-_তাদের তিরস্কার কর্বার কথা একবার 
মনেও হবে না। এট। কি অবনতি ?--না হৃদয় ক্রমশঃ উদার ও 
প্রশস্ত হয়ে অনন্ত প্রেমরূপী শ্রীভগবানের দিকে আমায় নিয়ে 
চলেছে ?% | 

উংলগ্ডের সংবাদপত্রসমূহ ও জনসাধারণ পুরাতন পন্থার বড় 
ভক্ত। কোন নুতন মত সহজে গ্রহণ করিতে চাহেন না। কিন্তু 
ইহারাও মুক্তকণ্ে স্বামিজীর ধন্ম-ব্যাখ্যার প্রশংসা করিয়াছিলেন । 

“দি লগ্ন ডেলী ক্রণিকৃল্” নামিক পত্র ১৮৯৬ সালের ১০ই 
জুন লিখিয়াছিল-_ 

স্বামিজী একজন বিখ্যাত বেদান্তবাদী। তাহার আচরণ, 
অনন্যসাধারণ আকুতি, গভীর দার্শনিক তত্বের'সরল ব্যাথ্যা প্রণালী, 
ও ইংরাজীভাষায় ব্যুৎ্পত্তি দেখিলে বুঝা যায়, কেন আমেরিকা- 
বাসিগণ তাহাকে এত সমাদরে অভার্থন!' করিয়াছিলেন। তিনি 
নাম যশঃ ও পার্থিব স্থুখভোগের বামনা বিসর্জন দিয়াছেন । 
উহাকে কোন ধর্মসম্প্রদায়তুক্ত বলা যায় না, কারণ তিনি 

৫৯২ 


ছিতীয়বার ইংলগুভ্রমণ। 
স্বাধীন চিন্তা দ্বারা সকল ধন্ম হইতেই কিছু না কিছু গ্রহণ 
করিয়াছেন ।” 

কাটি হাউস ম্যাগাজিনও লিখিয়াছিলেন £__ 

“লগুন নগরে কত প্রকারের লোক দেখিতে পাওয়। যায়। 
কিন্তু বোধ হয়, যে দার্শনিক যুবক চিকাগো ধরন্মমহাসভায় ভিন্দু- 
ধন্মের প্রতিনিধিরপে গমন করিয়াছিলেন, ত্তাহা অপেক্ষা অধিকতর 
দর্শনযোগ্য আর কোন ব্যক্তি বর্তমানে এস্কানে উপস্থিত নাই । 
বেদান্তদর্শনবি্ষয়ক *্বক্ততাসম্বলিত তাহার দুই তিন খানি পুস্তক 
সম্প্রতি মামার হস্তগত হইয়াছে । তাহাতে ষে গুঢ়তত্ব আলোচিত 
হইয়াছে, এক আধবার মাত্র পড়িয়া! তৎসম্বন্ধে মতামত প্রকাশে 
প্রবৃত্ত হওয়া নিতান্ত অর্বাচীনের কাধ্য। প্রবন্ধগুলির ভাষা প্রাঞ্জল 
ও সংযত এবং ভাব হৃদয়গ্রাহী । যুবক “ম্বামী বিবেকানন্দ নামে 
আপনার পরিচয় দেন। তাহার বিশ্বাস যে তিনি জগৎকে নৃতন 
কথা শুনাইবার জন্ত আসিয়াছেন এবং তীহার বক্তব্য বিষয়ের 
স্থলমর্মম “সার্বজনীন ধর্ম” |” 

আর একজন স্ংবাদপত্র-পম্পাদদক লিখিতেছেন-_ 

“এখানকার মনীষী ও চিন্তাশীল পরণ্ডিতগণ তাহার সহিত সাক্ষাৎ 
করিয়া বেদাস্তদর্শনের সিদ্ধান্তগুলি অদ্ভুত যুক্তিপূর্ণ বলিয়া অভিমত 
প্রকাশ করিয়াছিলেন” এমন রি তন্মধ্যে কেহ কেহ বহুক্ষণ 
দণ্ডায়মান থাকিয়। তাহার বক্তৃতা শ্রবণ করিয়াছিলেন ।” 

এই সময়ে স্বামিজী ইংলগ্ডে ষে অত্যন্ত প্রভাব বিস্তার করিয়া- 
ছিলেন তাহার সম্যক বিবরণ প্রদান এই ক্ষুদ্র পুস্তকে অসম্ভব, তবে 
তিনি সমুদ্দয় ইংরাঁজজাতির মধ্যে যে একটী আন্দোলন উপস্থিত 

৫৯৩ 


স্বামী বিবেকানন্দ । 


করিয়াছিলেন তাহাতে লন্দেহ নাই । অনেক খৃষ্টধর্মপ্রচারক, অনে- 
কানেক বিখ্যাত ধর্মযাজক তাহার ধণ্মসিদ্ধান্তের নৃতনত্বে ও সার্ব- 
ভৌমিকত্বে অবাক হইয়া গিয়াছিলেন। ইংলগীয় সমাজের উচ্চচিন্তা- 
শীল নরনারীর হৃদয়ে ততপ্রচারিত ধর্মীভাব দৃঢ়ভাবে অস্কিত হইয়া 
গিয়াছিল। সকলেই বুঝিয়াছিল ঘে, চিন্তাজগতে এক নব অভ্যুদয় 
হইতেছে এবং অনেকে মনে করিয়াছিল বুঝি তাহার নামে একট 
নবসম্প্রদায় স্ষ্ট হইবে। কিন্তু তিনি বলিতেন '“আমি দল গড়িতে 
আমি নাই, আমি শুধু গ্রচারক ও সন্ন্যাসী মান্ধ | এই ভাবেই 
এখনও ইংলণ্ডে অদ্বৈত-প্রচার কার্ধয চলিতেছে । কে জানে হয়ত 
এমন দিন আসিবে যেদিন ইংলগ্ডের সমুদয় ধন্মচিন্তা ভারত-নির্দিষ্ট 
পথেই প্রবাহিত হইতে থাকিবে এবং তাহার ভবিষ্যদ্বাণী ব্ণে বর্ণে 
মফল হইবে। 

এই সময়ে মিস্‌ এচ, মুলার, মিস্‌ মার্গারেট নোবল, মিঃ ই, 
টী, ষ্টার্ডি এবং মিঃ ও মিসেস সেভিয়র শ্বামিজীর নিকট দীক্ষা গ্রহণ 
করেন এবং তাহার জন্য সর্বস্ব ত্যাগ করিতে প্রস্তত হন । উহার 
মধ্যে প্রথম তিন জনের সহিত ত্বাহার প্রথমবার. ইংলগ ভ্রমণকালে 
পরিচয় হয় ও সেই পরিচর বন্ধুত্বে পরিণত হয়। কেবল সেভিয়র 
দম্পতী এইবারে তাহার উপদেশ শুনিয়া! শিষ্যত্ব গ্রহণ করেন। 
তাহার! দুজনেই স্বামিজীর ব্তৃত। শ্ুনিয়! একই-সময়ে মনে করিয়া- 
ছিলেন “ইনিই সেই বাক্তি এবং এই সেই ধশ্ম যাহা আমরা 
যাবজ্জীবন খুজিয়া বেড়াইতেছি” | বাস্তবিক ততীস্থারা স্বামিজীর 
চরিত্র-সৌন্দ্য্যে ও তাহার প্রচারিত অদৈত-তত্বের মহিমায় জগৎ 
সংসার বিস্থৃত হইয়াছিলেন। শ্বামিজী প্রথম দর্শন হইতেই মিঃ 

৫৯৪ 


দ্বিতীয়বার ইংলগুভ্রমণ। 


সেভিয়ারকে "পিতাজী” ও মিসেস সেভিয়ারকে ৭701116+ মা? 
বলিয়। ডাকিতেন। অগ্ঠাবধি মঠের সকলে মিসেস সেভিয়ারকে 
সেই মধুর সম্তাষণে সম্বোধন করিয়া থাকেন? 


৫৮৫ 


ইউক্লোপ ভ্রম । 


এইবূপে জুলাই মাস পর্য্যন্ত স্বামিজী ইংলণ্ডে বক্তৃতাদি দিতে 
লাগিলেন। কিন্তু এই সময়ে গ্রীষ্মের অবকাশ (1011095) আরম্ত 
হইল এবং ছাত্র ও ভক্তদ্িগের মধ্যে অনেকেই রাজধানী ত্যাগ 
করিয়া সমুদ্রতীর বা শৈলাবাসে গমন করিতে লাগিলেন । স্বামিজীও 
অতিরিক্ত পরিশ্রমে কাতর হইয়। পড়িয়াছিলেন, সুতরাং দেভিয়ার- 
দম্পতী ও শ্রীমতী মুলারের আগ্রহাতিশয্যে ইউরোপত্রমণের 
প্রস্তাবে সম্মত হইলেন এবং নিজেই স্ুইজরলও দর্শনের অভিলাষ 
জ্ঞাপন করিলেন। তুষারাবুত গিরিবত্মে ভ্রমণ করিবার বাসনা 
তাহার হৃদয়ে বড়ই বলবতী হইয়াছিল। আবার সেই প্রব্রজ্যার 
দিনগুলি স্ৃতিপথে উদ্দিত হইতে লাগিল। সর্বপ্রথমে জেনিভা। 
যাত্র! নির্ধারিত হইল। জেনিভ! প্রকৃতির লীলাভূমি ও প্রোটে- 
্যাপ্ট রিফরমেশনের একটী প্রধান কেন্দ্র এবং সেই সময়ে 
সেখানে সুইজরলগ দ্রব্জাতের একটী প্রদর্শনী হইতেছিল। 
অদূরে বিখ্যাত চিলন দুর্গ এবং চতুষ্পার্শ হৃদগিরিম্ুশোভিত। 
স্বামিজী বলিলেন “আমি মব্রং শিখর ও সৌন্দর্যের চিরনিকেতন 
চামুনীজ গ্রাম দেখিব। আর সর্বাগ্রে একটী হিমনদী (0190107) 
অতিক্রম করিব ।' 

এইরূপ স্থির হইলে জুলাই মাসের শেষাশেষি একদিন স্বামিজী 
শিষ্যব্রয় সমভিব্যাহারে লগ্ননগরী ত্যাগ করিলেন। ক্যালে হয়] 
তাহারা পারি নগরীতে পৌছিলেন এবং তথায় এবরাত্রি যাপন 

৫৯৬ 


ইউরোপ ভ্রমণ | 


করিয়া! পরদিন €জনিভাতে উপস্থিত হইটলেন। এখানে একটী 
মনোহর হৃদোপরিস্থ হোটেলে তীহার৷ আশ্রয় গ্রহণ করিলেন। 
স্বামিজী এস্তানের সুনীল জলরাশি, শীতলবাযু, উন্মুক্ত আকাশ ও 
চিত্রাঙ্কিতবৎ গৃহাদি ও ক্ষেত্রশোভ সন্দর্শন করিয়া! অতিশয় পুলকিত 
হইলেন । কিঞ্চিৎ বিশ্রাম করিয়াই তিনি প্রদর্শনী দেখিতে গেলেন 
এবং দিবসের অধিকাংশ ভাগ তথায় ধাপন করিলেন । প্রদর্শনীতে 
স্থানীয় শিল্পকলা, বিশেষতঃ কাষ্ের কারুকারধধা দর্শনে তিনি অতান্ত 
সন্তোষ লাভ করিয়াছিলেন । এখানে তিনি সেভিয়ারদম্পতীকে 
সঙ্গে লইয়া ব্যোমধানে আরোহণ করেন। উদ্ধে অনস্ত আকাশ- 
মার্গে বিচরণ করিতে করিতে ন্র্্যান্ত ও সান্ধাশোভ। দর্শন করিয়! 
তিনি বড়ই প্রীতি অনুভব করিলেন। নিম্নে জেনিভ1 নগরী 
একখানি মানচিত্রবৎ প্রতীয়মান হইতে লাগিল। স্বামিজীর আরও 
উর্ধে যাইবার ইচ্ছা! ছিল, কিন্তু নান কারণে তাহা হইয়া 
উঠিল ন1। | 
জেনিভাতে তাহার তিন দিন ছিলেন। এখানকার স্নানশালায় 
স্নানার্দি সমাপন করিয়। ও চিলনতুর্গ দেখিয়া ত্রাহার৷ চামুনীঙ্জের 
নিভৃত সৌন্দর্যা দর্শন করিতে গমন করিলেন ৷ চামুনীজ জেনিতা 
হইতে ৪* মাইল । এই স্থানের নিকটে আপিতে মাসিতে স্ুুবিখ্যাত 
আল্লপম্‌ পর্বতের সর্বোচ্চ শুঙ্গ মব্ংএর অতুলনীয় শোভা দৃষ্টিপথে 
পতিত হইল। ইহ! দেখিয়া স্বামিজী বলিয়াছিলেন “এমন কি 
হিমালয়েও এমন সৌন্দধ্য নাই।” অভ্রভেদী হিমালয়ের তুলনায় আল্পস্‌ 
একটা ক্ষুদ্র গিরিখণ্ড বলিল্লেও চলে । কিন্তু হিমালয়ের নীহারমণ্ল 
বহুদূরে অবস্থিত। অহরহ ক্রমাগত চলিলেও তাহার নিকটে পৌছান 
৫৯৭ 


স্বামী বিবেকানন্দ । ৰ 


যায় না। কিন্তু এস্থানটী চতুর্দিকেই হিমানীবেষ্টিত। মনে হয় 
যেন হিমপুঞ্জের মধো বসিয়া আছি । মব্রং শিখরের উপর আরোহণ 
করিতে তিনি বড়ই উদ্দগ্রীব হইয়াছিলেন কিন্তু হোটেলে আসিয়! 
গাইড অর্থাৎ পথপ্রদর্শকদিগের নিকট শুনিলেন যে নিপুণ পর্বতবাসী 
ব্যতীত কেহই ওথানে উঠিতে পারে না । স্বামিজী হাতে বড় নিরাশ 
হইলেন। কিন্তু দুরবীক্ষণ যন্ত্রাভাযো প্র স্থানের ছুরারোহ শৈলসংস্থান 
দেখিয়া তিনি স্বীকার করিলেন যে এ স্থানে গমন বিপদসঙ্কুল ও 
ছুঃসাধা বটে। মাহ! হউক তিনি এক্ষণে যেরূপেই হউক, একটী হিম- 
নদী অতিক্রম করিতে কৃতসংহ্বল্প হইলেন, কারণ তাহার মনে হইল 
ইহা না হইলে তাহার স্থুইজরলও ভ্রমণ অসম্পূর্ণ থাকিয়া যাইবে । 
সৌভাগ্যক্রমে বিখ্যাত “যাদেগ্নেস”। (থা 06 0190০) নামক 
হিমনদী নিকটেই ছিল। সুতরাং স্বামিজী কয়েক দিন পরে স্বদ্দলে 
সেখানে যাত্রা করিলেন । তবে যাত্রাটা প্রথমে তিনি যেরূপ স্খসাধা 
কল্পন1 করিগনাছিলেন সেরূপ হইল না। মধ্যে মধ্যে পদজ্ঘলন হইতে 
লাগিল। কিন্তু তথাপি গভীর পার্বতাপরিখা ও পর্বতগাত্রের শ্যামলশ্রা 
তাহার প্রাণে প্রচুর আনন্দ ঢালিয়া দ্িল। হিমনদীটি অতিক্রম 
করিয়াই একটা প্রকাণ্ড চড়াই আছে। তাহাতে আরোহণ করিলে 
তবে উপরিস্থ গ্রামে পৌছান যায় । এই চড়াইয়ে উঠিতে উঠিতে 
শ্বামিজীর মাথ! ঘুরিতে লাগিল। ইতিপুর্বে তিনি কখনও এরূপ 
দুর্বলত| অনুভব করেন নাই। এই অবস্থায় কয়েকবার তাহার 
পদস্থলন হইল, কিন্তু অবশেষে কোনওরূপে শুঙ্গোপরি আরোহণ 
করিয়া! তিনি বড়ই আনন্দিত হইলেন ও প্াকপাত্র উঞ্ণ কাফি পান 
করিয়া কথঞ্চিৎ সুস্থবোধ করিলেন । 
৫৯৮ 


ইউরোপ ভ্রমণ । 


তারপর হিমালয়ের কগা এবং পুরাতন দিনের স্মৃতি সকল 
ধীরে ধারে তাহার মনে হইতে লাগিল এবং তিনি সহচরগণের 
নিকট সেই সম্বন্ধে নানাবিধ গল্প করিতে লাগিলেন। এইখানেই 
তিনি প্রথম চিরপ্রিয় হিমালয়-ক্রোড়ে একটী অদ্বৈত-মাশ্রম স্থাপ- 
নের কল্পনা পরিব্যক্ত করেন। ন্বপ্রের মত এই কল্পনা সেভিয়র 
সাহেবের মনে স্কান পাইল । তিনি সোৎসাহে কহিলেন “দি উহ্থা 
কার্যে পরিণত করা যায়, তবে কি শ্ুন্দর হয়। আপনি ঠিক 
বলিয়াছেন এইরূপ একঢা আশ্রম চাইই চা ।” পাঠক দেখিবেন 
এই শুভাচন্তা কালে কি ফল প্রসব করিয়াছিল। 

চামুণাজ হইতে যাত্রীরা সেপ্টবার্ণার্ড নামক গ্রামে গমন 
করিলেন। উর্ধে সুখিখ্যাত সেপ্টবার্ার্ড পাশ নামক গিরিশঙ্কট, 
যাহার শিখরোপরি প্রসিদ্ধ আগষ্টিনীয় সন্যাসীদিগের পান্থশালা । 
ইউরোপের মানব-অধ্যুষিত স্থলের মধ্যে এই স্থানটী সর্বাপেক্ষা উচ্চ। 

অতঃপর শ্রীমতী মুলারের অনুরোধে যাত্রীগণ কয়েক মাইল 
দুরবর্তী একটী নিজ্জন প্রদেশে গমন করিলেন । এস্থানের চারি 
পার্থেই তুষারম্ডিত পর্বতশৃঙ্দ এবং এখানে মু্তিতী শাস্তি ও 
নিস্তব্ধতা বিরাজিত। এখানে উহার! ছুই সপ্তাহ অতিবাহিত করি- 
লেন এবং স্বামিজীর সহচরের। তাহার মৌন ধ্যানভাব লক্ষ্য করিয়া 
চমত্রুত হইলেন । এইথানেই একদিন স্বামিজী পর্বতপথে ভ্রমণ 
করিতে করিতে আঙন্ন মৃত্যুমুখ হইতে রক্ষা পান। তিনি উপনিষৎ 
মন্ত্র আবৃত্তি করিতে করিতে পীরে ধীরে অগ্রমর হইতেছিলেন কিন্তু 
ক্রমে সঙ্গীদিগের কিঞ্চিৎ পশ্চাত্বত্বী হইয়া পড়িলেন। অকম্মাৎ 
পর্বতের এক অতযুন্নত প্রদেশে তাহার যষ্টি প্রোথিত হইয়। যাওয়ায় 

৫৯৪ 


স্বামী বিবেকানন্দ । 


তিনি সম্মুখে ঝুঁকিয়া পড়েন এবং দৈববলে রক্ষ। না পাইলে পা্থস্থ 
গভীর খাতে পতিত হইয়া] প্রাণ হারাইতেন। বন্ধুরা এই ঘটনা 
শরবণাবধি আর কখনও তাহাকে একাকী ফেলিয়া যাইতেন না । 
এইথানে এক মন্দিরে একদিন তিনি সেভিয়ার-গৃহিণীকে 
কুমারী মেরীর পদে তাহার হয়৷ পুষ্পাঞ্জলি প্রদান করিতে বলেন, 
কারণ তিনি বলিলেন “নিও ত মা।” তিনি স্বয়ংঈ পুষ্পাঞ্জলি 
দিবার জন্ত প্রস্তুত হইয়াছিলেন, কিন্তু পাছে বিধন্মী বলিয়। মন্দির 
স্বামী আপত্তি করেন এই ভাবিয়া নিরুস্ত হয়েন। 
এই সময়ে তিনি সংবাদ প্রাপ্ত হইলেন যে কিয়েল বিশ্ববিদয- 
লয়ের দর্শনাধ্যাপক লোকবিশ্রুত জন্মন পণ্ডিত পল ডয়দন (79711 
[)61155617 ) একখানি বিশেষ অন্ুরোধ-লিপি দ্বারা স্তীহাকে 
আপন কিরেলস্থ বাসভবনে নিমন্ত্রণ করিয়াছেন। সেষঈ পত্রথানি 
লগ্ুনের ঠিকানায় প্রেরিত হইয়াছিল, পরে সেখান হইতে 'এই 
লোকলোচনের অস্তরালবত্বী ক্ষুপ্ব গ্রামে প্রতিপ্রেরিত হইয়া মাসি- 
মাছে । ম্বামিজী ও তাহার শিষাগণের আরও অনেক স্থানে ভ্রমণের 
সন্কল্প ছিল, কিন্তু এই পত্র প্রাপ্তে সে সকল আপাততঃ স্তগিত 
রাখিতে হইল। পল ডয়সন কিছুদিন পূর্ব হইতে স্বামিজীর বক্তুতাদি 
পাঠ করিয়া তাহাকে একজন মৌলিক-চিন্তাণীল" ও প্রথমশ্রেণীর 
আধ্যাত্বিক-প্রতিভাসম্পন্ন ব্যক্তি বলিয়া ধারণ! করিয়া রাখিয়া- 
ছিলেন। বিশেষতঃ, তিনি নিজে বেদাস্তের পণ্ডিত এবং সম্প্রতি 
ভারতবর্ষ হতে প্রত্যাগত হুইয়৷ শ্বামিজীর স্যার একজন উপযুক্ত 
উপদেষ্টার সহিত সাক্ষাৎ করিয়! দর্শনাদিশাস্্র আলোচনার বড়ই 
অভিলাধী হইয়াছিলেন। ন্বামিজীও অধ্যাপকের দত্ত প্রাপ্ডে 
৬৩০৩ | 


| ইউরোপ ভ্রমণ । 


কিয়েল গমন মনস্থ করিলেন কিন্তু শিষ্দিগের উপরোধে তাহাকে 
স্থইজরলগু-ভ্রমণ শেষ করিয়া! যাইতে হইল অতঃপর তাহারা লুসারণ 
গেলেন। এই স্থানে শ্রীমতী মুলার কাধ্যান্থরোধে তাহাদিগকে 
ত্যাগ করিয়! যাইতে বাধা হইলেন । 

লুসারণে তাহারা দর্শনীয় সমুদয় বস্তু দেখলেন এবং সোভিয়ব 
সাহেব বাতীত সকলে রেলগাড়ী করিয়া রিগিপব্ধতের উপর 
আরোহণ করিলেন । এস্কান হইতে জগতের মধ্যে একটা 
অতুলনীয় তুষার-বীথিকার দৃশ্ঠ দেখিতে পাওয়া ষায়। অন্ান্ত 
ড্রবোর মধো এখানে তাভারা মুইস্‌ গার্ডদিগের সমাধিস্থান ও 
তদ্ৃপরিস্ত পর্বতগাত্রে খোদিত এক অপরূপ নিদ্রিত সিংহমুক্তি 
দর্শন করেন । এখান হইতে তাহার! রিউসনদীর উপরিস্থ দ্ুটটা 
বিচিত্র পট-শোভিত সেতু অতিক্রম করেন। ইহারই একটি পটে 
শিমনের তাণ্ডব নৃতা” (70176 1)81109 01 1)090107) অঙ্কিত আছে। 
পরে তাহারা লুসারণের মিউজিয়ম ও যে ইঠিহাসঞ্জসিদ্ধ ধন্মমন্দিরে 
হ্ববিখ্যাত ড০% [31010)91)9, (মানব ক) নামক অর্গান যন্্ আছে 
তাহা দর্শন করেন । এই যন্ত্রমধা হইতে অবিকল মন্ুধা কষ্ঠোচ্চা- 
রিত শব্ধ শ্রবণে স্বামিজী আমোদ বোধ করিলেন। ভিনি মনে 
করিয়াছিলেন বুঝি 'প্রুৃতই মন্থুষ্যের ক্। অতঃপর তিনি ষ্টীমারে 
চড়িয়া অপরূপ সৌন্দধ্যবেষ্টিত লুসারণ হৃদের উপর ভ্রমণ করিলেন। 
এইখানে উইলছেল্ম টেলের নামে উৎসগগীরুত একটা ক্ষুদ্র মন্দির 
দেখিয়া সেই স্বর্দেশপ্রেমিকের জীবনকাহিনী তাহার স্বতিপটে 
উদ্দিত হইল। লুলারণ হৃদ্রের ধারে তিনি এক দিন খুব ঝাল লঙ্কা 
দেখিতে পাইলেন। পাশ্চাত্যদেশে গিয়া অবধি এরূপ লঙ্ক। দেখেন 


৬০১ 


স্বামী বিবেকানন্দ 


নাই। তাহাকে কতকগুলি কীচালঙ্কা চিবাইতে দেখিয়া বিক্রেতা - 
অবাকৃ হইয়া রহিল, কিন্ত তিনি মহা! পরিতৃপ্তির সহিত জিজ্ঞাসা 
করিলেন “তোমার এর চেয়ে আর ঝাল লঙ্ক। আছে ? 

লুসারণে শ্রীমতী মুলারকে বিদায় দিয়া স্বামিজী ও সেভিয়র 
দল্পতী জেমাট (70191) নামক স্থানে উপনীত তঈলেন। এটা 
স্ুইজরলণ্ড দেশের মধ্যে একটী অতি রমা স্থান.। এই স্থানে 
স্টাহার কর্ণারগ্রাট শূঙ্গে আরোহণ করিয়া মাটারহ্র্ণের দৃশ্ঠ 
দেখিবার ইচ্ছা ছিল কিন্তু সেখানকার বাযুমগ্ুলের সুম্ধত্ব নিবন্ধন 
এই.উচ্ছা ফলবতী হয় নাই। অতঃপর সকলে সফহজেন নামক স্কানে 
রাউন-নদের জলপ্রপাত দেখিবার জন্য গমন করিলেন। এখানেও 
শিষোর! তাহার মৌনভাব ও ধ্যানস্তিমিত মূর্তি লক্ষ্য করেন। 
বোধ হয় নির্জন পর্বত-সহবাসে তাহার হৃদয়ে লোকাতীত শাস্তি 
উপস্থিত হইয়াছিল। 
' এখান হইতে তাহার জন্মণীর [7০10611১618 ( হাইডেল- 
বার্গ ) সহরে গমন করেন । এখানে একটি প্রকাণ্ড বিশ্ববিদ্ঠালয় 
আছে। স্বামিজী তাহা দর্শন করিয়া জর্মনজাতির বিপুল বিষ্কা, 
শিক্ষা প্রণালী ও বিষ্তার্থীগণের বিষ্কাঞ্জনের সুযোগ দেথিয়া বিশ্য়াপ্প ত 
হুইালেন। এখার্নে ছুদিন থাকিয়া কবলেন্জ, এ - একরাত্রি যাপন 
করিলেন ও তৎপরদ্িবস ক্টীমার যোগে রাইন নদবক্ষে বিচরণ করিতে 
করিতে ২৩ দিন পরে কলোন নগর পর্্যস্ত গমন করিলেন । 
কলোনে তিনি কয়েক দিবস অতিবাহিত করিয়া এখানকার 
স্ুবৃহৎ ভজনালয়, তন্মধ্যস্থ ধনাগার, ও সন্গ্যাসিনীগণের হস্তনির্শিত 
অতুলনীয় রড়ম্ডিত ক্রশ ও আরও বহুবিধ দর্শনীয় বস্ত দেখিলেন। 

৬৬২ 


| ইউরোপ ভ্রমণ | 


তদনস্তর তাহার ইচ্ছাক্রমে বাপিনযাত্রা করা! হইল। যতই 
ক্তাহারা জন্মনীর ভিতর প্রবেশ করিতে লাগিলেন ততই তিনি 
জন্মরণজাতি সম্বন্ধে আলোচন। করিতে লাগিলেন । তিনি জন্মনজাতির 
সমৃদ্ধি, ও বর্তমান রীত্যনুষায়ী গঠিত শত শত নগর দেখিয়া বিস্মিত 
হইলেন | অবশেষে বালিনে পৌছিয়া সেই মহানগরীর স্ুবিস্তৃত রাজ- 
পথ, মনোহর উদ্যান:ন্চয় ও বমণীয় প্রাসাদাবলী দর্শনে স্বতঃই পারি 
নগরীর সহিত তাহার তুলনা করিতে প্রবৃত্ত হইলেন এবং বুঝিলেন 
কেন জর্মন জাত এত উন্নতিশীল। জর্ন সৈম্ত দেখিয়া তিনি 
বলিয়া ছিলেন “কি সুন্দর বাধত্ববাঞ্জক মস্তি! 

সেভিয়র সাহেব এখান হইতে তাহাকে দ্রেসদেন সহর দেখাইতে 
লইয়া যাইবেন মনস্থ করিয়াছিলেন, কিন্তু স্বামিজী বলিলেন আর 
বিলম্ব করা উচিত নহে, কারণ অধ্যাপক ডয়সন হয়ত শ্রাহার 
প্রতীক্ষা করিতেছেন। সুতরাং এখান হইতে তাহারা একেবারে 
বাল্টিক্তীরস্ক কিয়েল সহরে গিয়া উপস্থিত হইলেন । অধ্যাপক 
তাহাদের আগমনবার্তী প্রাপ্ত হইয়। একথানি পত্রে তাহাদিগকে 
পরদিন প্রাতঃকালে নিমন্ত্রণ করিয়! পাঠাইলেন। পরদিন ১০টার 
সময়ে তাহারা অধ্যাপকের সহিত সাক্ষাৎ করিতে গেলেন । 
অধাপক ও তাহার সহধর্মিনী মহাসমাঁদরে তীহাদ্িগের অন্যর্থন। 
করিলেন। অপ্যাপক তাহার পুস্তকাগারে অপেক্ষা করিতেছিলেন । 
সামাজিক সদালাপের পর ক্রমশঃ কথাপ্রসঙ্গে পুস্তকের কথা 
উঠিল। অমনি বিগ্যোতৎসাহী অধ্যাপকবর উপনিষৎ হইতে ২)৩টা 
মধুবর্ষা শ্লোক পাঠ করিলেন। বলিলেন যে, বেদচর্চাজনিত 
আনন্দ একটী পরম লোভনীয় বস্তু, এবং সেই উচ্চভূমিতে 

৬৩৩০৩ 


৩% 


স্বামী বিবেকানন্দ । ৰ ও 


আরোহণ করিলে আধ্যাত্মিকদৃষ্টি আশ্র্্যরূপ প্রশস্ত হয় ও 
প্রাণে অনির্বচনীয় সুখের সঞ্চার হয়। তিনি আরও বলিলেন 
যে বেদান্তশান্ত্র অর্থাৎ উপনিষদ্দ ও শঙ্করাচাধোর ভাষ্যসমেত 
বেদাস্তস্থত্র সত্যান্বেষ্ণপ্রয়াসী মানব প্রতিভার বিরাট ও বনুমূল্য 
ফল। অধ্যাপক পুনরায় কথা প্রসঙ্গে বলিলেন আধ্যাত্মিকতার 
উৎসাভিমুখে একটী বিশ্বব্যাগী আন্দোলন আরম্ভ হইয়াছে, ইস্ার 
ফলে সম্ভবতঃ ভারতবর্ষই সমস্ত জগতের ধর্মগুর হইয়া দাড়াউবে। 
অনন্তর স্বামিজী অধ্যাপকের কতকগুলি অনুবাদ দেখিলেন, 
এবং ছুরূহ অংশের প্রকৃত ব্যাখ্যা নির্ণয় প্রসঙ্গে বলিলেন যে 
সর্বাগ্রে পারিভাষিক সংজ্ঞাসমূহথের অর্থটী যথাসম্ভব পরিস্ফুট 
কর! উচিত--ভাষার লালিত্য তাহার পরে। অধ্যাপকও শেষে 
স্বামিজীর যুক্কিতর্কের অনুমোদন করিলেন। তাহার পর ভারত- 
বর্ষ ও প্রাচীন প্রাচ্যসভ্যত৷ সম্বন্ধে কথোপকথন হইল। অধ্যাপক 
ও তাহার পত্বী ভারতবর্ষের প্রতি বড় সহানুভূতি ও শনুরাগ 
প্রদর্শন করিলেন এবং বলিলেন যে জন্মণ-ভ্রমণকারীদিগের প্রতি 
ভারতব্যায়েরা বড়ই সদয় ও শিষ্ট ব্যবহার করিয়া থাকেন। 
এইরূপে নানা কথায় অধ্যাপক ও তাহার পত্বী অতিথিগণের সন্তোষ 
সম্পাদন করিলেন। সেদিন তাহাদের কন্ঠ এরিকার চতুর্থ 
জন্মদ্দিবব উপলক্ষে গৃহে একটা ক্ষুদ্র উৎসবের আয়োজন হইয়া 
ছিল। স্থুতরাং দেদিনটী বেশ আনন্দেই কাটিল। চা পানের পর 
অধ্যাপক তাহার অতিথিগণকে প্রদর্শনী দেখাইতে লইয়া! গেলেন । 
সেখানে বহুবিধ শিল্পকল| দেখিয়। ও কিঞ্চিৎ জলযোগ করিয়া 
স্বামিজী হোটেলে ফিরিলেন। পরদিন অধ্যাপক: দশিষো স্বামি- 
৬৯৪ 


ইউরোপ ভ্রমণ | 


, “জীকে লইয়া সহরের বিশেষ বিশেষ দ্রষ্টব্য স্থানগুলি দেখাইলেন। 
তন্মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিষয় স্থুপ্রসিদ্ধ কিয়েল বন্দর 
দর্শন । জন্মণ-সম্াট কৈশর উইলিয়ম কয়েক দিবস পুর্বে স্বয়ং এই 
বন্দরটী খুলিয়াছিলেন। স্বাশিজী অধ্যাপকের মধুর ব্যবহারে বিশেষ 
প্রীত হইলেন। অধ্যাপক মনে করিয়াছিলেন স্বামিজী আরও কিছু 
দিন থাকিয়! যাইবেন এবং তিনি মনের সাধে নির্জনে নিজ বৃহৎ 
পুস্তকালয়ে বসিয়! দর্শন শাস্ত্র আলোচনা করিবেন । কিন্তু স্বামিজী 
বলিলেন যে ইংলগ্ডের কর্ন অসম্পূর্ণ রহিয়াছে। প্রায় দেড়মাস 
হইল তাহা বন্ধ হইয়াছে, আর অধিক বিলম্বে কার্ধ্যহানি 
হইবে । অগত্যা অধ্যাপক হুঃখিতচিত্তে তাহাকে বিদায় দিলেন, 
কিন্তু বলিলেন তিনি শীঘ্রই হামবার্গে স্বামিজীর সহিত মিলিত হইবেন 
এবং তথা হইতে হলগ্ডের মধ্য দিয়! একত্র লগ্ন যাইবেন। তাহাই 
হইল। স্বামিজী সশিষ্য হামবার্ে গিয়া তিন দিন রহিলেন। তিন 
দিন পরে ডয়সন তাহাদের জঙ্গ গ্রহণ করিলেন। পরে সকলে 
একত্রে হলগ্ের ইতিহাঁস-প্রসিদ্ধ রাজধানী আমষ্টারডাম সহরে' 
গেলেন। তথায় তিন দিন থাকিয়! চিত্রশালা মিউজিয়ম প্রভৃতি 
'দেখিয়। লগ্ডনাভিসুখে যাত্র। করিলেন । 


৬৩০৫ 


হনগুন্নে স্পেন কুত্রচিন্ন | 


ইতোমধ্যে স্বামিজী. নিজ্ত আদর্শে গঠিত স্থামী সারদানন্দকে 
নিউইয়র্কে পাঠাইয়াছিলেন। কারণ সেখানে বেদাস্তগ্রচার কার্য 
তাহার অভাবে কিঞ্চিৎ মন্দীভূত হইয়া গিয়াছিল। নিউইয়র্কে 
পৌছির়! শ্বামী নারদানন্দ প্রথমে 0760780:9 00216101006 
০01 (501001091911৮6 7২011£101) নামক সভার আহ্বানে সেখান- 
কার একজন শিক্ষকরূপে বেদান্ত সর্ধন্ধে এবং স্বয়ং ক্লাস খুলিয়া 
. যোগসাধন সম্বন্ধে উপদেশ দিতে লাগিলেন । (0071916000এর 
কার্য শেষ হইলে তিনি বোষ্টন, ক্রকলিন ও নিউইয়র্ক সহরে ব্তৃতা 
দিবার জন্ত আহৃত হইলেন। স্বামিজী ইউরোপত্রমণ-কালে পত্রাদিতে 
: তাহার গুরুত্রাতার এবদ্বিধ কার্ধযকুশলতা শ্রবণ করিয়া' আস্তরিক 
প্রীত হইয়াছিলেন । 
“ লগুনে ফিরিয়া আসিয়৷ সেভিয়ার সাহেবের [79171195162 গস্থ 
ভবনে কয়েক দ্বিবস বিশ্রাম গ্রহণের পর স্বামিজী পুনরায় কার্ধা 
আরম্ত করিলেন। প্রথমে শ্রীমতী মুলারের বৈঠুকখানায় ছুইটি 
বক্তৃতা দেন, বিষয় ছিল--৬9097%9. 29 ৪. 180101 11) 01%1- 
1159002.. 5011%৭07 সাহেব সভাপতি 'হুইয়াছিক্েন এবং 
' মহিল শ্রোতাই অধিক ছিলেন। শীঘ্রই ক্লাস খোল! হইল এবং 
শ্রোতৃবর্গের অন্থরোধে স্বামিজী ''রাজযোগ, ও ধ্যানযোগ সঙ্বস্ধে 
উপদেশ দিতে লাগিলেন | | 
কিন্তু তাহার ইংলতে বক্তৃতার প্রধান বিষয় ছিল 'জ্ঞানযোগ” । 


৬9০৬ 


ট 


লণ্ডনে শেষ কয়দিন । 


তিনি যেন এই সময়ে জ্ঞানের মুত্তিমান বিগ্রহরূপে আবিভূ্তি হইয়া 
এই কঠিন বিষয়টা সকলকে বুঝাইতেছিলেন। লোকের স্বিধার 
জন্য ট্রার্ডি সাহেব ৩৯ নং ভিক্টোরিয়া ট্রাটে একটি হলঘর ঠিক 
করিলেন। এই থানেই বন্তৃতাদি হইতে লাগিল। ইতোমধ্যে 
স্বামিজীর গুরুত্রাতা শ্রীমৎ অভেদানন্দ স্বামী ভারতবর্ষ হইতে ওখানে 
গিয়াছিলেন এবং তাহার সহিত একত্রে সেভিয়র-পরিবার মধ্যে 
বাস করিতেছিলেন। কারণ স্থামিজী এই বৎসরের শেষভাগে 
ভারতে প্রতাগমন কণিবার সঙ্কল্প করিয়াছিলেন এবং তাহার স্থানে 
এমন একজন প্রতিনিধি রাখিয়া যাওরা আবশ্তাক মনে করিয়া 
ছিলেন ধিনি তাহার অবর্তমানে স্ুন্দররূপে কার্যা চালাইতে 
সমর্থ হইবেন । 'তদনুপারে এক্ষণে তিনি অভেদানন্দ স্বামীকে 
উপদেশাদি দ্বারা গঠিত করিতে লাগিলেন । 

কিন্ত এত কার্য্ের মধ্যেও তিনি ভারতে পত্রার্দি লিখিয়া বিলাতে 
ত্রানার প্রচার-বিবরণ জানাইতেছিলেন। তীহার মনে এত দু 
বিশ্বাস ছিল যে তিনি বলিতেন 'কুড়িটা কর্তব্যপরায়ণ কার্ধ্যক্ষম 
প্রচারক পাইলে ২৭ বৎসরের মধ্যে আমি সমুদর পাশ্চাত্য ভূখণ্তকে 
বেদান্তের পদানত করিতে পারি ।” আর এ কার্যের অত্যাবশ্কতা ও 
তিনি বিশেষভাবে হদয়ম করিয়াছিলেন। তিনি জানিতেন ষে 
মহাশক্তিশালী পাশ্চাত্য জাতিদিগের একজনও বেদাস্তের জন্য 
দণ্ডায়মান হইলে যে কার্ধ্য হইবে আমাদের দেশের ক্ষুৎপিপাসা পীড়িত 
মৃত জাতির শত সমর বাক্তি একত্র হইলেও সে কাধ্য হইবে না, 
তাই লিখির়াছিলেন--4079 1010 90900. 0905106 ০৫ 
10019. 15 6002] 00:8৪. 07089800 90901710105 
৬০৭ 


৫৪ 


স্বামী বিবেকানন্দ। ও 


অধ্যাপক ভয়সন প্রায় তাহার সহিত দেখা করিতে আসিতেন' 
এবং তাহার বক্তৃতাদি শুনিয়া ব্দাস্তশাস্ত্রের গৃঢ়ার্থ সন্বন্ধে আরও 
উজ্জ্বল ধারণ। প্রাপ্ত হইয়টুছিলেন। তিনি স্বামিজীর সহ্নিত যতই 
ঘনিষ্ঠভাবে পরিচিত হইতে লাগিলেন ততই অনুভব করিলেন 
ষে পাশ্চাতোর দৃষ্টিশক্তি লইয়! ভারতীয় দর্শন সম্পূর্ণ বুঝা! যায় না। 
ইহা বুঝিতে গেলে একেবারে পাশ্চাত্য সভ্যতার গণ্ভীর বাহিরে 
আসিয়। দ্লাড়াইতে হইবে, পাশ্চাত্য রীতিনীতি শিক্ষা দীক্ষার 
পর্দা কাটিয়! বাহির হইতে হইবে । এই সময়ে তিনি ছুই সপ্তাহ 
দিবারাত্র শ্বামিজীর সন্গিধানে অবস্থান করিয়াছিলেন। ওদিকে 
অধ্যাপক মোক্ষমূলরও পত্রাদি দ্বারা স্বামিজীর সহিত ভাবের 
আদানপ্রদান চালাইতেছিলেন। এইরূপে তিনটা মহামনম্বী পুরুষ 
পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হুইয়াছিলেন--একমাত্র বেদাস্তই 
এই অপরূপ মিলনের প্রধান ব্ন্ধন-সুত্র। 

স্বামিজীর পূর্বতন ছাত্রের তাহার আগমনবার্ভা শ্রবণ করিয়া 
পুনরায় দলে দলে আসিতে লাগিল ও তাহাদের অন্গরোধে ৮ই 
অক্টোবর তারিখে একটা ক্লাশ খোল হইল । এই অক্টোবর ও 
নভেম্বর মাসে তিনি কেবল বেদান্তের গপপত্তিক (7১901501021) 
ও ব্যবহারিক ( 0:2061081 ) ভাবটি বিশদ করিয়া! বুঝাইলেন এবং 
যত পারিলেন মায়াবাদের ব্যাথ্যা করিলেন, কারণ এই বিষয়টা বড় 
কঠিন এবং ওদেেশের বড় বড় সংস্কৃতজ্ঞ পণ্ডতিতেরাও এটা পরিষ্কার 
করিয়া বুঝাইতে পারেন নাই ।'' এই জন্য আমর, দেখিতে পাই: 
এই সময়ে তিনি লণ্ডনে যে সকল বক্তৃতা দিয়াছিলেন তাহাদের 
সকলেরই উদ্দেস্ত এক মাস়াবাদ-ব্যাথ্য1। বাহার তাহার 1859. 

০৮ 


ৃ লগ্নে শেষ কয়দিন । 


৪00 [1115101) (মায়! ও ভ্রান্তি) 1৪79. 200. 076 1$010010) 
01106 00106191100 01 3০9 (মায়া ও ঈশ্বরবাদ ) [1858 
800 716800]) (মায়া ও পুকষকার ), 7106 4১10901016 00 
0150176518010 (নিগুণ ও সগ্ুণ ঈশ্বর) মনোযোগ সহকারে 
পাঠ করিয়াছেন তীহারাই দেখিবেন তিনি কতট! পফগ্রকাম হইয়া- 
ছিলেন। এতত্বাতীত 3০৭ 171 ০৮০19117176 (ঈশ্বরের সর্ব্যাপকত) 
[921192110 ( তত্বানুভূতি ) 001 1] 1)16151 ( বহুত্ের 
মধ্যে একত্ব) 006 162000. ০0৫ 109 5০81 (আত্মার 
স্বাধীনতা ) এবং "176 71800108] ০৫৪19 ( কাধ্যক্ষেত্রে 
বেদান্ত্ের উপযোগিতা! ) শীর্ষক চারিটি বক্তৃতায় তিনি অদ্বৈত তত্বটি 
মত্তি সরলভাবে বুঝাইয়া দেন। তাহার . ধারণ! হইয়াছিল যে 
অদ্বৈতবাদ গ্রহণ করিলেই ইউরোপ মুক্তির পথে অগ্রসর হ্টবে। 
আত্মতত্ব, ত্যাগ বৈরাগা, প্রেম ও মনুষ্যের দেবস্ব সম্বন্ধে তিনি 
ঈউরোপবাসীর চিন্তাগ্রবাহ সম্পূর্ণ নুতন পথে পরিচালিত করিতে 
সমর্থ হঈয়াছিলেন। মায়াবাদ সম্বন্ধে বক্তৃতা দিতে দিতে একদিন 
এমনি হইয়াছিল যে তাহার শ্রোতাদিগের সকলেরই দেহারোধ 
চলিয়া গিয়াছিল এবং কয়েক মুহূর্তের জন্য তাহারা যেন আত্মভাবে 
অবস্থান করিতেছেন মনে করিয়াছিলেন। সকলেই স্বীকার করিয়া- 
ছিলেন যে এইরূপ শিক্ষকই শিষাকে প্ররুত অনুভূতির পথে লইয়। 
যাইতে লক্ষম। বলা বাহুলা স্বামীজির সকল বক্তৃতার স্তায় এই 
ব্তৃতা গুলিও পূর্বের কিছুমান্্র প্রস্তুত না রুরিয়াই প্রদত্ত হইয়াছিল। 
এইরূপে সমুদয় অক্টোবর ও নভেম্বর মাস লন ও অক্সফোডের 
বিভির স্থানে বন্তৃত। দিতে দিতে অতিবাহিত হইল। অনেকানেক 
৬ওনী 


শ্র 


স্বামী বিবেকানন্দ। | 


প্রথ্যাতনামা ব্যক্তির মধ্যে নিম্নলিখিত কয়েকজনের নাম বিশেষ 
উল্লেখষোগা, কারণ ইহারা সকলেই স্বামিজীর সংস্পর্শে আসিরা- 
ছিলেন। বিখ্যাত মনস্তত্ববিৎ গ্রন্থকার নিঃ ফ্রেডরিক এচ. মায়ার্স, 
[ব010-000060100150 8111015061 রেভারেগ্ড জন পেজ হপস্‌, 
পজিটিবিষ্ট ও শান্তিপক্ষাবলম্বী মিঃ এম ডি কনওয়ে, ডাঃ ষ্টান্টন, 
কয়েট, থিষ্টিক দলের নেতা রেঃ চাল'দ ভয়সী এবং 7০015 
09177901805 নামক গ্রন্থ প্রণেতা মিঃ এড ওয়ার্ড কার্পেণ্টার । এই 
সময়ে ইংলগ্ডের রাজকীয় ধন্মফাজকগণের মধ্যেও অনেকে স্বামিজীর 
ভাব গ্রহণ করিয়া নিজ নিজ উপদেশাদিতে তাহা প্রচার কারে 
আরম্ত করিয়াছিলেন । হা 

এই সময়ে স্বামিজী ত্রিবিধ বেদান্তবাদ সমর্থনোপযোগী শ্লোক- 
সমৃহ ভিন্ন ভিন্ন বেরগ্রন্থ হইতে আহরণ করিতোছিলেন। তাছার 
উদ্দেশ্ত ছিল যে নিজ দার্শনিক মত সম্বন্ধে একখানি সুখিষ্তৃত 
পুস্তক রচনা করিয়া যাইবেন, কিন্তু নিরন্তর কার্যে বান্ত থাকাতে 
' তাহার এই ইচ্ছ। পূর্ণ হর নাই । দিনরাত কতলোক দেখা করিতে 
আদিত। তাহাদের সহিত কথ! বলা, ক্লাসে শিক্ষা দেওয়া, সাধারণ্যে 
বক্তৃতা দেওয়!, ব্যক্তিবিশেষের আহ্বানে তাহাদের বাটাতে বা 
ক্লাবে গমন করিয়া উপদেশ দেওয়া. চিঠিপত্র-লেখা, ভারতীর ও 
আমেরিকার কার্যের বাবস্থা করা ও গুরুত্রাতাদিগকে উপদেশ 
দেওয়! ইত্যাদি নানাবিধ কার্ষে তাহাকে অভোরাত্র ব্যাপুত থাকিতে 
হইত। : মা 

২৭শে অক্টোবর তারিখে স্বামিজী অভেদানন্দকে ব্লমস্বেরী 
স্কোয়ারে তাহার স্থানে বক্তৃতা দিতে বলিলেন। _বিলাতে অভেদানন্দ 

৬১৩ 


লগ্নে শেষ কয়দিন । 


স্বামীর এই প্রথম. বক্তৃতা । কিন্তু তাহা শ্রবণ করিয়া শ্বামিজী অত্যন্ত 
সন্তষ্ট .হইলেন। বুঝিলেন, যে এই নবীন উপদেশকের দ্বারা তাহার 
কার্য অক্ষুগ্রভাবে চলিবে । এই সময়ে আমেবিক! হইতে স্বামী 
সারদানন্দেরও প্রচার কার্য্যের সংবাদ পাইলেন । বুঝিলেন কর্মের 
প্রপার ক্রমে বাড়িতেছে । স্তাহার অভাবে আমেরিকার কার্ধা ষে 
অচল হইবে না, বরং উত্তরোত্তর অগ্রসরই হইবে, ইহা দেখিয়। তিনি 
শাস্তি অনুভব করিলেন, কারণ তাহার স্বাস্থ্যতঙগ 'আরস্ত হইরাছিল 
কোন কার্যে তাহার আর প্রবৃত্তি ছিল না। লুসার্ণ হইতে চিনি 
লিখিক্সাছিলেন পআমার কাজ শেষ হইয়াছে । আমি যাহা আর্ত 
করিয়াছি, আর সকলে তাহাকে চালাইতে থাকুক । আমি লোভার 
শিকাঁল কাটিয়া আসিয়াছি-- অর্থাৎ সংসার বন্ধন) আর সোনার 
শিকলে বাধা পড়িতে চাঙ্ঠি না। মামি স্নাধীন এবং চিরদিন 
স্বাপীনই থাকিব, আর আমি চাহি সকলেই স্বাধীন হউক । 

অক্টোবর মাসের শেষে তাহার মন ক্রমশঃ ভারতের প্রতি ধাবিত 
হইল । নভেম্বর মাসের মাঝামাঝি একদিন ক্লাসের কার্য শেষ করিয়া 
তিনি সেভিয়র-গৃহিনীকে নেপ লদের টিকিট কিনিতে বলিলেন এবং 
ভারতযাত্রার অভিপ্রায় ব্যক্ত করিলেন। তাহার যাইবার কথ৷ 
সকলেই জানিত, কিন্তু হঠাৎ একথ| শুনিয়া! সেভিয়র গৃহিনী চমকিত 
হইলেন। তিনি $ তাহার পতি যে শ্বামিজীর সহিত ভারতে 
যাইবেন ও তথায় বানপগ্রস্থ অবলম্বন করিয়া অবশিষ্ট জীবন যাপন 
করিবেন! স্থির হইল যাবার পথে ত্তাহা'র! কয়েকটা প্রধান প্রধান 
হর দেখিয়! যাইবেন। | | 

শ্বামিজী মাত্রাজের ভক্তগণের নিকট সংবাদ পাঠাইলেন, আর 

৬১১ 


স্বামী বিবেকানন্দ । 


লিখিলেন যে তিনি ভারতবর্ষে গিয়৷ কলিকাত! ও মাদ্রাজে দুইটা 
কেন্দ্র স্কাপন করিবেন এবং সেভিয়র-দল্পতী হিমালয়ে একটা কেন্দ্র 
স্থাপন করিবেন। এই সময়ে ভারতবর্ষে যেবূপভাবে কার্য করিবেন 
তৎসম্বন্ধীয় চিন্তায় তাহার মস্তিষ্ক পরিপূর্ণ হইয়াছিল। তিনি লিখিয়া- 
ছিলেন প্প্রথমে এই তিনটী কেন্দ্রে কার্য আরম্ভ হইবে, তারপর 
বোম্বাই এবং এলাহাবাদেও দুটা কেন্দ্র হইবে, তারপর ভগবানের 
ইচ্ছ। হইলে সমুদয় '্ভারতে এমন কি জগতের সর্বত্র  ধর্ধপ্রচারক 
প্রেরণ করিব ।+ | 
সেভিয়র-দম্পতী যাত্রার জন্ত প্রস্তুত হইলেন । সাংসারিক সমুদয় 
বিষয়ের ব্যবস্থা করিলেন এবং অল্পদিনের মধোই অলঙ্কার, পুস্তক, 
চিত্র প্রভৃতি সমুদয় গৃহ-দ্রব্যাদি বিক্রয় করিয়। বিক্রয়ল সমস্ত অর্থ 
উপযুক্ত শিষোর ন্যায় গুরুহস্তে সমর্পণ করিলেন । ত্বাহার! এক্ষণে 
বাসভবন ছাড়িয়া অন্যত্র ঘর লইয়া! রহিলেন, উদ্দেস্ত-_স্বামিজী যেদিন 
বলিবেন তাহার সঙ্গে রওন। হইবেন । ব্রন্ষচর্যযব্রতধারী 0০০01) 
'সাহেবও এই সঙ্ষে যাইবেন স্থির হইল এবং কিছুদিন পরে স্বামিজীর 
শিষাদিগের মধ্যে মিস্‌ মুলার ও মার্গারেট নোব ল্‌ ভারতবর্ষে স্ত্ীশিক্ষা 
বিস্তারের সহায়তা করিবার জন্ত তাহার অন্ুগমন করিলেন । 
ক্রমে স্বামিজীর ছাত্রের! সকলেই শুনিল য়ে দ্তিনি ডিসেম্বরের 
মধ্যভাগে তাহাদিগকে পরিত্যাগ করিয়া যাইবেন। সকলেই এ 
সংবাদে বিষণ হইল। .অবশেষে সর্বসম্মতিক্রমে তাহাকে ষথোচিত 
শ্রদ্ধা ও সম্মান সহক্কারে বিদ্ায়দান করিবার প্রস্তাব, গৃহীত হইল। 
্টাডি সাহেব স্বয়ং ইহার প্রধান উদ্যোগী হইলেন এবং স্বামিজীর, 
সমস্ত বন্ধুবান্ধব, ভক্ত. ও ছাত্রকে আহ্বান করিয়া পাঠাইলেন ।. 
৬১২ 


লগ্ডনে শেষ কয়দিন । 


অবশেষে ১৩ই ডিসেম্বর অর্থাৎ স্বামিজীর ইংলগুত্যাগের পূর্ব 
রবিবার পিকাডিলিস্থ [২০৪] 9০90151 ০1 09117051910 
৪০1 00109015 নামক সমিতি-ভবনে এক বিরাট সঠার 
অধিবেশন হইল। লগ্ন সহরের সর্বত্র এমন কি দুর নগরোপকণ্ 
হইতেও শত শত লোক এই বিদায়-উৎসবে যোগ দিতে আসিল। 
শেষে এমন হুইল যে দীড়াইবার জায়গা পর্যাস্ত রহিল ন।।. সকলেই 
তাহাকে ভালবাসিয়াছিল, সুতরাং সকলেরই এই বিদায় উপলক্ষে 
আন্তরিক কষ্ট হইতেছিল। তিনি যে তাহাদের অনেকের জীবনের 
গতি ফিরাইয়! দিয়াছিলেন ! চিত্রশালাস্থ সমুদয় চিত্রাবলীতে গৃহ- 
ভিত্তি স্থশোভিত হইয়াছিল, যে মঞ্চের উপর হইতে স্বামিজী ইংরাজ 
জাতির নিকট তাহার শেষবাী উচ্চারণ করিবেন তাছার চতুর্দিক 
পত্রপুষ্পলতায় বেষ্টিত হুইয়াছিল। পার্থে সঙ্গীতলহরী গৃহদ্বার 
মুখরিত করিয়া সেই বিশাল জনসজ্ৰের হৃদয়ে মুছু মু আঘাত 
করিতেছিল। সকলেরই প্রাণে হর্ষশোকবিজড়িত এক অপূর্ব 
ভাব উত্ঠিতেছিল। সকলেই তাহাকে দেখিবার নিমিত্ত, তাভার 
কথা শুনিবার জন্য, এমন কি স্থুবিধা হইলে, আর একবার তাহার 
পরিধেয় বস্ত্রটী পর্ধ্স্ত স্পর্শ করিতে সমৃত্সুক হইয়াছিল | 

গভীর নিস্তন্ধতার মধ্যে পরিপূর্ণ হৃদয়ে শ্বামিজী সভা প্রবেশ 
করিলেন । তখন জনকয়েক ভক্ত নরনারী আপনাপন হৃদয়ের প্রগাঢ় 
শ্রদ্ধা ও অনুরাগ ব্যক্ত করিয়া বন্তৃত। করিলেন। অনেকেইঞ্মনোবেদ- 
নায় মৌনভাবে বদিয়া রহিলেন। '্মনেকের চক্ষে অক্রু দেখা দিল । 
-  হুর্ষোর স্থায় ভাশ্বরসৃত্তি স্বামিজী তাহাদ্রিগের মধ্য দিয়া যাইবার, 
সময় বলিলেন “দেখো, আবার তোমাদের লঙ্গে দেখ হুবে+। 

৬১৩ 


স্বামী বিবেকানন্দ । 


তারপর সভার পক্ষ হইতে অভিনন্দন পাঠ করা হইল এবং 
, স্বামিজী অতি স্নেহপূর্ণকণ্ে তাহার প্রত্যত্বর প্রদ্ধান করিলেন । 

_১৬ই ডিসেম্বর স্বামিজী  সেভিয়ার-দম্পতীকে সঙ্গে লইয়া লগ্ন 
ত্যাগ করিলেন। বিলাতে তিনি প্রচার-কার্ধে কিরূপ সফলতা 
লাভ করিয়াছিলেন তাহার পরিচয় প্রদান করিতে গেলে এই ক্ষুদ্র 
পুস্তকের কলেবর বুদ্ধি হয়! পড়ে । নুতরাং বাহুল্যভয়ে সমস্ত 
ত্যাগ কারয়! কেবল ১৮৯৮ সালের ১৫ই কেক্রয়ারী তারিখে [0- 
0191) [17707 পত্রে লিখিত শ্রীযুক্ত বাবু বিপিনচন্ত্র পাল মহোদয়ের 
মন্তব্য উদ্ধত হইল । (বাঁপনবাবু বলিতেছেন-__ 

“কেহ কেহ মনে করেন স্বামী বিবেকানন্দ ইংলগ্ডে যে সকল 
বক্তৃত! দিয়াছিলেন তাহাতে তাদৃশ ফল হয় নাই, তাহার বন্ধু ও 
ভক্তবন্দ তাহা 'অতিরঞ্রিত করিয়া বর্ণনা! করিতেছেন মাত্র । কিন্তু 
আমি এস্থানে আসর! সর্বজ্রই তাহার অতিশয় গগ্রভাব অবলোকন 
করিতেছি । ইংলগডের অনেক স্থানে এমন অনেক লোকের সহিত 
আমার সাক্ষাৎ হইয়াছে ধাহারা' বিবেকানন্দের প্রতি গভীর ভক্তি 
ও শ্রদ্ধা প্রদশন করিয়! থাকেন। সত্য বটে, আমি তাহার সম্প্র- 
দরায়তুক্ত নহি এবং তাহার সহিত কোন কোন বিষয়ে আমার 
মতভেদ আছে, কিন্তু আমি এ কথা স্বীকার করিতে বাণ্য, যে 
তিনি এখানকার বন্ুব্ক্তির চক্ষুরুন্মীলন ও হৃদয়ের সম্প্রসারণ 
করিয়াছের্ন এবং তাহার শিক্ষাপ্রভাবেই এখানকার অনেক লোক 
এক্ষণে হিন্ুধর্মশান্্রনিহিত অদ্ভুত অধ্যাত্মতত্বপমূহে বিশ্বাসী 
হঈয়াছেন। তিনি ষে শুধু এই ভাব আনয়ন করিয়াছেন তাহ! 
নহে, সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ও ইংলগ্ডের মধ্যে এক অমূল্য গ্রীতির 

৬১৪ 


| লগ্ুনে শেষ কয়দিন । 


সম্বন্ধ স্থাপিত করিয়া গিয়াছেন। মিঃ হইস, (1 5০15 ) 
প্রণীত 706 19980 78101 (খখুনর্ম প্রচারের অবসান” ) নামক 
পুস্তক হইতে *ড$1৮61581017015779 বা বিবেকানন্দের মত+ শীর্ষক 
প্রধন্ধ হইতে আমি যাহা উদ্ধত করিয়াছি তন্ুষ্টে তুমি সুস্পষ্ট 
বুঝিতে পারিবে যে বিবেকানন্দের ধন্মমতের বিস্তৃতি বশতঃ শত 
শত ব্যক্তি এখানে খুষটপর্মের সহিত সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়াছে । 
বাস্তবিক, তাহার কার্য এদেশে কিরূপ গভীর ভাবে ব্যাপ্ত হইয়াছে 
তাহা নিষ্নলিখিত ঘটন। হইতে স্থন্দরভাবে প্রমাণিত হয় । 

গতকল্য সন্ধক্যযর সময় আমি লগ্ডনের দক্ষিণ ভাগে এক বন্ধুর 
সহিত সাক্ষাৎ করিতে যাইতেছিলাম, কিন্তু পথ গোলমাল হওয়ায় 
এক মোড়ে দড়াইয়া কোন্‌ দিকে যাইব ভাবিতেছি এমন সময়ে 
একজন ভদ্রমহিলা একটি বালক সঙ্গে আমাকে পথ দেখাইয়া 
দিবার মানসে সেই স্থানে উপস্থিত হইলেন, ও বলিলেন মহাশয় 
বোধহয় পথ খুীজতেছেন ? আমি কি আপনার সাহাষ্য করিব ? 
* * * এই বলিয়া তিনি আমায় পথ দেখাইয়া দিলেন ও শেষে 
বলিলেন "আপনাকে দেখিরাই আমি আমার ছেলেকে বলিতে- 
ছিলাম-_ দেখ, স্বামী বিবেকানন্দ” তাড়াতাড়ি ট্রেণ ধরিতে 
হইবে বলিয়া আঁমি আর তাহাকে বলিবার সময় পাইলাম না যে 
আমি স্বামী বিবেকানন্দ নঞ্ি, কিন্তু আমি, স্বামী বিবেকানন্দকে না 
দেখিয়াই, তাহার প্রতি সেই স্ত্রীলোকটির গভীর ভক্তি ও শ্রদ্ধা 
দেখিয়া গ্ররুতই বিস্মিত হইলাম। ঘটনাটি আমার বড় মধুর 
লাগিল এবং আমার মন্তকস্থ গেকুয়া পাগড়ীই এই সম্মানের কারণ 
ভীঁবিয়। তাহার প্রতি কৃতজ্ঞ হইলাম । উল্লিখিত ঘটন! ব্যতীত 

৬১৫ 


স্বামী বিবেকানন্দ। 


আমি এখানে অনেক শিক্ষিত ভদ্রলোক দেখিয়াছি ধাহারা ভারত" 
বর্ষকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করিতে আরম্ভ করিয়াছেন এবং 
ভারতবর্ষসন্বন্ধীয় কোন ধর্ম বা আধ্যাত্মিক তত্বের কথা পাইলেই 
সাগ্রহে ও গাঢ় মনোযোগের সহিত শ্রবণ করিয়া থাকেন।” 

বাস্তবিক স্বামিজী ও তীহার গুরুভ্রাতাগণের প্রচার-কার্ধ্য 
প্রাচ্য ও প্রতীচ্যবাসিগণের মনপ্রাণের একতাদাধন সম্বন্ধে যতটা 
সহায়তা.করিয়াছে বোধহয় আজ পর্য্যন্ত অন্ত কোন কার্য দ্বারা 
তাহ। নাই। | ও 


৬১৬ 


প্রভ্যযনগুন্লেল সাতে । 


লগুন পরিত্যাগের সঙ্গে সঙ্গে শ্বামিজীর অস্তঃকরণ উদ্বেগশূন্ত 
'ছইল। অভেদানন্দস্বামী দ্বারা শভ্াহার আরব্ধ কার্য স্চারুদ্ূপে 
চলিবে ভাবিয়া! তিনি অনেকট! নিশ্চিন্ত ও আশ্বস্ত হইলেন । কিন্তু 
নর্বোপরি তাহার বিশ্বান ছিল ভগবৎশক্তির উপর । এই সময়ে 
তাহার একজন ইংরেজবন্ধু জিজ্ঞাস! করিয়াছিলেন, *স্বামিজী এখন 
আপনার ভারতবর্ষ কেমন লাগিবে ?» স্বদেশপ্রেমিক বীর উত্তর 
দিলেন “এখানে আসিবার আগে ত আমি ভারতবর্ধকে ভালবাঁসি- 
তাম। কিন্তু এখন ভারতের বাষু, এমন কি সেখানকার প্রতি 
ধুলিকপা, আমার নিকট পবিত্র । ভার্তভুমি পবিভ্রভূমি । হিন্ুস্থান 
আমার তীর্থস্থান । 

ডোভার, ক্যালে, এবং মণ্টসেনিস অতিক্রম করিয়া স্বামিজী 
সশিষ্যে প্রথমে মিলান নগরে উপস্থিত হইলেন । এই সময়ে তাহার, 
অন্তঃকরণ অহ্বোরাত্র ভারতচিস্তায় মগ্ন। মিলানে তুষার-দৃশ্ত 
দেখিয়া তিনি পুলকিত হইলেন। এই তীহার প্রথম ইটালীর নগর 
সম্বন্ধীয় অভিজ্ঞতা ৷ এখান হইতে তাহারা পাইস সহরের স্থুবিখ্যাত 
[62771167076 ( বক্রস্তস্ত ) দেখিতে যাইলেন।. এই স্তম্তটি 
১৮৩ ফুট উচ্চ। ইহা সাধারণ গৃহার্দির টায় তলদেশ হইতে 
সরলভাবে নির্মিত না হইয়। পার্থের দিকে হেলান এবং ইহাতে 
আরোহণ এত সহজ ঘে এমন কি অশ্বাদি পশ্ড অক্রেশে উপরে 
'উঠিতে পারে। এখান হইতে দূর আপেনাইন শৈলমালার একটি 

৬৩১৭ 


স্বামী বিবেকানন্দ । | 


সুন্দর দৃশ্য দেখিতে পাওয়া যার । পাইস1 ও মিলান উভয় স্থানেই 
স্বামিজী শ্বেতরুষ্:মন্র প্রস্তরের বিচিত্রকারুকার্ধ্য-শোভিত অষ্টরালিকা- 
সমূহ েখিয়! প্রশংস! করিয়াছিলেন । পাইসা হইতে ফুরেন্স। 
চিত্রশিল্লান্তুরাগী ব্যক্কিগণের নিকট এস্কান বড়ই প্রিয় । তাহার উপর 
ই! আবার নান! এতিহাসিক ঘটনার রঙ্গভূমি | ন্মুতরাং স্তজেই 
স্বামিজীর চিত্তাকর্ষণ করিল। এখানে তিনি হঠাৎ একদিন 
পূর্ববপরিচিত আমেরিকান বন্ধু মিঃ ও মিসেস্‌ হেল্‌্কে দেখিতে 
পাইয়! পরমানন্দ প্রাপ্ত হইলেন । 

'তার পর রোম। ছান্রজীবন হইতেই স্তীহার এই মহানগরী 
দেখিবার বাসন] মনে মনে ছিল। তিনি কল্পনাচক্ষে রোমের 
প্রধান প্রধান বীরলীলাস্থল দেখিতেন আর মনে করিতেন প্রাচা- 
তৃথণ্ডে দিল্লী যেমন একটা মহাকেন্দ্র, প্রতীচ্য জগতে রোমও 
সেইরূপ। রোমে তিনি এক সপ্তাহ ছিলেন। প্রতিদিন নৃতন নুতন 
স্থান দেখিতে লাগিলেন এবং তাহার মন প্রাচীন রোৌমকজাতির 
কীর্তিকলাপ, রোমসম্রাট দগের ইতিহাস, রোমের ধ্বংস প্রভৃতি নান! 
বিষয়ে পুর্ণ হইয়া উঠিল। তিনি সঙ্গীদিগের নিকট সেই সম্বন্ধে 
গল্প করিতে লাগিলেন । তাহার! স্তাহার অদ্ভূত স্তথৃতিশক্তি ও এ্রতি- 
হাঁসিক জ্ঞান দর্শনে অবাকৃ হইয়া! বলিয়াছিলেন- “আশ্চর্য্য স্বামিজী ! 
আপনি দেখিতেছি রোমের প্রত্যেক পাথরটীর কথা জানেন 1, 
কয়েক দিবসের মধো [0520 ঢ0ো]া) 80001210৬৬০, 
00109956807, সীজার (05659615 ) দিগের প্রাসাদ, 51. 61619 
090790191) পোপের প্রাসার্দ ৬৪1০9.) ট্রাজান স্তম্ত,1110075এর 
বিজয় তোরণ ও আরও নানাস্থান দেখা হইল। ক্যাথলিক দিগের 

৬১৮ 


প্রত্যাবর্তনের পথে । 


সঙ্বগঠনের ক্ষমত! ও প্রচার-কাধ্যে আগ্রহ দেখিয়া তাহার মনে 
নান! চিন্তার উদয় হঈল এবং তাহাদ্দিগের উপাসন। পদ্ধতির সহিত 
তিনি ভারতবষীয়দিগের পুজাপদ্ধতির সাদৃশ্ত লক্ষ্য করিলেন। 
তিনি যখন সেণ্টপিটার্স কাথিড্রালের অভ্যন্তরভাগের স্থাপত্যকাধ্য 
নিরাক্ষণ করিতোছলেন তখন একজন রোম-রমণী তাহাকে জিজ্ঞাস! 
করিলেন ম্বামিজী ইহারা যে সাজসজ্জাতে এত অর্থব্যয় করিয়াছে, 
এসম্বন্ধে আপনি কি বলেন? কোটী কোটী লোক অনাহারে মরিতেছে 
আর বাস্থাড়ম্বরে এত টাক। ব্যয়! স্বামিজী বলিলেন “কিরকম! 
ভগবান্কে যতই শ্রশ্বধ্য নিবেদন করা যাক্‌, দে কি কথনও বেশী 
হ'তে পারে! এত জীকজমকের মধ্য দিয়া থুষ্টচরিত্রের মাহাত্ম্য 
ত লোককে বুঝাইবার চেষ্টা হইতেছে । দেখান হইতেছে যে 
যিনি নিজে কপন্দকশৃন্ঠ ছিলেন তাহার চরিত্র-গৌরবই আজ সমস্ত 
মানবজাতির শিল্পে এত সৌন্দর্যা-অভিবাক্কির কারণ ভঃয়ে দাড়িয়েছে। 
তবে মনে বাখ্তে হবে-ষে বাহিরের দিকৃটার দাম ততক্ষণ, যতক্ষণ 
তাতে অন্তর শুদ্ধি হবে। যে দিন বহিরাচারে প্রাণের স্ফুরণ 
নেই দেখবে সেদিন নির্মমভাবে তাকে চুরমার ক'রে ফেল্বে।? 

কিন্তু খ্রীষ্টমাসের দিন দেন্টপিটার্সে হাই মাসএর বিরাট 
অনুষ্ঠান দেখিয়া তিনি অস্থিরভাবে সেভিয়ার-দম্পতীর কানে কানে 
বলিলেন এত প্রকাণ্ড কাণ্ড কিসের জন্ত ? যাঁরা এত বেশভৃষ 
চাকৃচিক্য নিয়ে রয়েছে তারা কি বাস্তবিক সন্যাপী ঈশা-_ধার 
নিজের মাথ। গু'জিবার জায়গ। ছিলনা-_-তার ভক্ত তে 
পারে? ] 

ক্যাথলিকদিগের এই বাস্থাড়নম্বরপ্রিরত। হইতে বেদাস্তবাদীর 


৬১৯ 
৪8৩ 


স্বামী বিবেকানন্দ । € 


সন্াস ঘে কত মন্ত্র তাহা! তিনি এসময়ে প্রাণে প্রাণে অনুভব 
করিলেন। 

শীতের সময়ে বিশেষতঃ খ্রী্টমাসের সময় রোম বড় চমৎকার 
স্থান। তাহার উপর আবার ুখন সেখানকার বাহাস খ্রী্টভাবে 
পরিপূর্ণ। স্বামিজী বালক খ্রীষ্টের কথা বলতে লাগিলেন । বলিতে 
বলিতে মাঝে মাঝে শ্্রীরুষ্ের বাল্যকাহিনীর সহিত তাহার তুলন! 
করিতে লাগিলেন । 

রোম হইতে তিনি নেপল্সে গমন কাঁরলেন। এখান হতে 
জাহাজে উঠিবার কথা। কিন্তুজাহাজ ছাড়িতে দেরী আছে 
বলিয়া তিনি নগর ভ্রমণে প্রবৃত্ত হইঈলেন। একদিন বিষুখিয়স 
পর্বত দেখিতে গেলেন । এইখানে বেড়াতে বেড়াইতে হঠাৎ 
গিরিমধ্য হইতে রাশি রাশি প্রস্তরথও উর্ধে উৎক্ষিপ্ত ভইতে 
দেখিলেন। তারপর আর একদিন ভূপ্রোথিত পম্পে নগরী দেখিতে 
গেলেন। সেখানে খনিত গৃহদ্বার, উৎস ও ভাস্বগ্যাদি দেখিয় 
তিনি বড় প্রীত হইলেন এবং তত্রত্য অনেক ধন্ম-প্রতীকের সহিত 
৬পুরীর মন্দির-গাত্রে খোদিত মৃত্তিসমুহের সাঘৃশ্ত দেখিলেন । 

অবশেষে ৩০শে ডিসেম্বর তারিখে নেপ্ল্ন্‌ হইতে জাহাজ 
ছাড়িল। ১৮৯৭ সালের ১৫ই জানুয়ারী এই জাকাজের কলম্বো 
পৌছিবার কথ! ছিল । | 

ভূমধ্য সাগরে নেপল্স্‌ ও পোর্টদায়দের মধ্যবত্তী স্থানে স্বামিজী 
একটা অপর্প স্বপ্ন দেখিয়াছিলেন। একদিন রাত্রে শয়নের পর 
তিনি দেখিলেন যেন একক্তন খধিতুল্য পৰুশ্মস্র বৃদ্ধ তাহার সম্মুথে 
দণ্ডায়মান হইয়া! বলিতেছেন তুমি এক্ষণে ক্রীট দ্বীপের সন্পিকটে 

৬২০ 


প্রত্যাবর্তনের পথে । 


আসিয়াছ। এই স্থান হইতেই প্রথম গ্রীষ্টধন্থের উৎপত্তি হয়।, 
স্বামিগী আরও শুনিলেন “এখানে থেরাপুটি বলিয়। যে একটা 
সম্প্রদায় বাস করিত আখি তাহাদেরই একজন--'তিনি আরও 
একটী কি কথা! বলিয়াছিলেন তাহা পরে স্বামিজীর বিশেষ স্মরণ 
ছিল না। তবে বোধ হয় কথাটী “এসেনী”। শুন! যায় নাকি 
ষীশ্ুত্বী্ট এই সম্প্রদায়তৃক্ত ছিলেন । এইট সম্প্রদায়ের লোকের! 
অনেকটা সন্যাপীর মত ছিলেন এবং উদ্দার ধন্মমত পরিপোষণ 
করিতেন এবং তাহাদিগের দর্শন সর্ধোচ্চ অদ্বৈতভাবের অন্ুষায়ী 
ছিল | “থেরা-পুত্ত” শবের অর্থ নিঃসন্দেহ 'থেরার শিষ্য বা অপতা” | 
গের1 বলিতে বৌদ্ধ শ্রমণদিগকে বুঝাইত আর পুত্ত সংস্কৃত 'পুক্র+ 
শবেরই অপত্রংশ | দেই খাষিতুলয বৃদ্ধ ব্যক্তি শেষে বলিলেন 
“আমাদিগেরই প্রচারিত সত্যজ্ঞান ও ধর্মাদর্শ খুষ্টানেরা যীতু-উপদেশ 
বলিয়া 'প্রচার করিয়াছে । কিন্তু জানিও প্রকৃতপক্ষে যীস্ত বলিয়৷ 
কোন বাক্তি অগ্ঠাপি জন্মগ্রহণ করেন নাই ।” বুদ্ধ ভূমির দিকে 
অন্ুলি নির্দেশ করিয়া আরও বলিলেন “এই স্থানের তৃগর্ভ খনন 
করিলে মামার কথার যথার্থতা সম্বন্ধে অনেক প্রমাণ প্রাপ্ত হইবে । 
স্বামিজীর নিদ্রা ভঙ্গ হইল ও তি'ন তাড়াতাড়ি ডেকে ছুটিয়া 
গেলেন। জাহাজের একজন কন্মচারীর সহিত দেখা হওয়াতে 
তাহাকে জিজ্ঞাস করিলেন “রাত্রি কত ?, 
“বারটা”। “আমরা কোনস্থানে আসিয়াছি ? “ক্রীট দ্বীপ হইতে 
পঞ্চাশ মাইলের মধো ॥ 

স্বামিজী স্বপ্নদৃষ্ট মৃত্তির উক্তির সহিত এই অত্যাশ্চারধ্য সামঞ্জন্ 
দেখিয়া স্তম্ভিত হইলেন। যীন্ু্বীষ্টের অস্তিত্ব সম্বন্ধে তাহার ইতিপূর্বে 

৬২১ 


স্বামী বিবেকানন্দ । 


কখনও সন্দেহ হয় নাই। কিন্তু এখন তাহার মনে হইল যে 
শ্রী অপেক্ষা খৃষ্টশিষা পলেরই এীতিহাসিক সত্যতা অকাট্য। 
স্থসমাচার ( (9919615 ) অপেক্ষা “প্রেরিতদিগের ক্রিয়ার বিবরণ! 
(015 01 079 :10951165 ) আরও প্রাচীন গ্রন্থ এ কথার অর্থ 
কি তাহাও তিনি এক্ষণে বুঝিলেন এবং তাহার মনে হইল যে 
থেরাপিউটা ও নাজরৎ সম্প্রদায়ের ধর্মমতের মিশ্রণ হইতেই 
খৃ্টপন্মের দার্শনিকভাগ ও খু, বলিয়। ব্যক্তিটি উদ্ভূত হইয়াছে । 
কিন্তু এ বিষয়ে কোন দৃঢ় প্রমাণ না পাওয়াতে তিনি এ সকল 
গবেষণা সাধারণের নিকট প্রকাশ করা উচিত বিবেচনা করিলেন 
না। তবে প্রাচীনকালে আলেকজন্দ্রিয়া যে ভারতীয় ও মিশরীয় 
ভাবের মিলনক্ষেত্রে পরিণত হইয়াছিল এবং তাহার প্রভাব যে বন্ল 
পরিমাণে খুঈপন্মের মধো প্রবেশ করিয়াছে এ বিষয়ে তাহার 
বিন্দুমাত্র সন্দেহ ছিল না । স্বামিজী বিলাতে তাহার এক প্রত্ব তত্ব- 
বিদ্‌ ইংরাজবন্ধুর নিকট এই স্বপ্রবৃত্তান্ত লিখিক়। পাঠাইয়াছিলেন 
এবং ইহাতে কোন সত্য নিহিত আছে কি না তৎসম্বঙ্ধে অনুসন্ধান 
করিতে বলিয়াছিলেন। স্বামিজীর দেহত্যাগের কিছু পরে কলিকানায় 
ট্টেটশয্যান পত্রিকায় একটা টেলিগ্রাম প্রকাশিত হইরাছিল তাহাতে 
উক্ত হইয়াছিল ষে ক্রীটদ্বীপে খনন করিতে করিতে কয়েক জন 
ইংরাজ খুষ্টানধন্ম্ের অতীত ইতিহাস সম্বন্ধে কতকগুলি মূল্যবান 
প্রমাণ প্রাপ্ত হইয়াছেন। ইতিহাসজ্ঞ পাঠক বোধ তয় জানেন যে ক্লীট 
দ্বীপের প্রাচীন সভ্যতা আসীরীয় ও বাঁবিলনীয় সত্যতার সমকালবর্তী 
বলিয়। বর্তমান প্রতিহাসিকগণ কর্তৃক প্রমাণিত হইয়াছে (59৪ 
[79177557011 13151015016 006 ৬0110 ৬০1. 717.) 
৬২২ 


শু প্রত্যাবর্তনের পথে । 


ভারত প্রত্যাবর্তনের পথে আর কোন বিশেষ উল্লেখযোগ্য 
ঘটনা ঘটে নাই । স্বামিজী বেশ প্রফুল্ল ছিলেন এবং মধ্যে মধো 
সতরঞ্চ খেলায় দিন কাটাঈতেন । এই খেলায় তিনি বাল্যাবধ সিদ্ধ 
ছিলেন, সুতরাং এই অবসরে তাহা বেশ চলিল। এডেন হইতে 
কলম্বোর. মধ্যে কেবল একটী অগ্রীতিকর ঘটন! ঘটে । দুজন 
বিদেশী যুবক তাহার সহিত কথাপ্রসঙ্ষে হিন্দুধর্মের সহিত খ্রষ্ট 
ধন্মের প্রভেদ সন্বন্ধে কথা উত্থাপন করে । তিনি এইরূপ কথোপ- 
কথনে বিশেষ ইচ্ছুক ছিলেন ন1, কিন্তু তাহারা নিজেরাই তাভাকে 
জোর করিয়া ইহাতে প্রবুত্ত করান । তিনি জানিতেন ন৷ যে তাহার! 
ছুজন খুষ্টীয় মিশনরী | ক্রমে তাভাদের গৌড়ামী ও গায়ের জোরে 
তর্কের দৌড় দেখিয়া তিনি প্রত্াত্তরচ্ছলে তাহাদিগকে কতকগুলি 
সামান্য সামান্ঠ প্রশ্ন জিজ্ঞাসা করিলেন । কিন্তু তাহার! সদুত্তর 
দানে অসমর্থ হইয়া এবং প্রতিপদে পরাজিত হইয়া আপনাদিগের 
হাস্তাম্পদ অবস্থা বুঝিতে পারিল এবং ক্রমশঃ উত্তেজিত ও ক্রুদ্ধ 
হইয়া যাহা খুপী বলিতে আন্ত করিল. এবং হিন্দুজাতি ও হিন্দু-' 
ধম্মকে যৎপরোনান্তি গালি প্রদান করিল । অবশেষে স্বামিজী 
আর সন্ত করিতে পারিলেন না । তিনি সহসা উঠিয়! তাদের 
একজনের কাছে গেলেন এবং সিংহ্বিক্রমে তাহার কণ্ঠদেশ 
ধরির। অদ্ধরহস্ত ও অদ্ধভীতিজনকম্বরে বলিলেন “যদি পুনরার আমার 
ধর্মের নিন্দা বা গ্লানি কর তবে জাহাজ হইতে জলে ফেলিয়া 
দিব।+: স্বামিজীর সেই স্থির অঞ্চল মুষ্তি ও ব্জবৎ দৃঢ়মুষটি দেখিয়া 
পাত্রীপুঙ্গৰ নিতান্ত ত্রস্ত হইয়া মেষশিশ্তবৎ কাপিতে কীপিতে 
বলিল “মহাশয় এবার ছাড়িয়া দিন, আর কখনও ওরূপ করিব না|” 


৬২৩ 


স্বামী বিবেকানন্দ । নর 


ইহার পর হইতে সেব্যক্তি স্বামিজীর সহিত অতিশয় সন্ত্রমের সহিত 
বাক্যালাপ করিত এবং নানা প্রকারে তাহার মনস্ত্ির চেষ্টা করিত। 

স্বামিজী স্বদেশ, স্বজাতি বা সবধন্থ্ের অযথা নিন্দা সহ করিতে 
পারিতেন না। কলিকাতায় তিনি একবার প্রিয়নাথ সিংহ 
মহাশয়কে বলিয়াছিলেন “আচ্ছা সিংহ, যদি কেউ তোমার মাকে 
অপমান করে ত! হ'লে তুমি কি কর?” সিংহ মহাশয় বলিলেন “তার 
ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে উত্তম মধ্যম শিক্ষা দিই । স্বামিজী 
বলিলেন "আচ্ছা বেশ কথা । যদ্দি তোমার ধর্মের প্রতি ঠিক সেই 
রকম অচল ভক্তি থাকে তাণ্ছলে তুমি কখনও একটা হিন্দুর 
ছেলেকে খৃষ্টান হতে দেখতে পার্তে না। কিন্তু দেখ রোজ 
এই ঘটন| ঘটছে । অথচ তোমরা নীরব রয়েছ । বাপু তোমাদের 
বিশ্বাম কই? দেশের প্রতি মমতা কই? মুখের উপর প্রত্যহ 
পাদরীরা তোমাদের ধন্রকে অসংখ্য গাল দিচ্ছে। কিন্তু কয়জন 
লোকের রক্ত যথার্থ অন্তায়ের প্রতিকারকল্পে গরম হচ্ছে ? 

এডেনে 'মার একটা ঘটন| ঘটে যাহাতে আমর! স্বামিজীর 
বালন্থুলত সরলত। ও নিরহঙ্কারিতার পরিচয় পাই। ম্বদেশ ও 
্বধন্মুকে তিনি প্রাণের সহিত ভালবাসিতেন, কিন্তু তাহ! বলিয়! 
পৃথিবীর অপর সকলকে তত্বণার চক্ষে দেখিতেন না৷ সকলকেই 
তিনি আপনার মনে করিতেন, তবে অন্ায় দেখিলে চুপ করিয়া 
থাকিতে পারিতেন না--সে যেই হউক ন| কেন। বিদেশীয়ের নিকট 
তিনি ভারতের গুণ ব্যাধ্যা করিতেন কারণ তিনি দেখিতেন যে 
তাহার! কেবল দোষেরই অন্ত্ুসন্ধান করে, গুণ দেখতে পায় না। 
তাহাদিগের চক্ষের সন্ুথে ভারতের গ্রক্কৃত মহত্ব যেখানে সেই 

৬২৪ 


প্রত্যাবর্তনের পথে । 


স্থানটা তিনি স্পষ্ট ও উজ্জ্বল করিয়া দেখাইতেন। স্বজাতির নিকট 
'তিনি তাহাদিগের দোষ দেখাইতেন, কারণ তাহারা আপনাদের গুণ- 
কীর্ভনে সহআমুখ অথচ দোষ কোন্থানে খুঁজিয় পায় না। ইহ 
জাতীয় উন্নতির পথে বিষম অন্তরায় । সেই জন্ত তিনি ভারতবাসীর 
চক্ষে অঙ্গুলি দিয়া বারংবার ভাহাপিগের ভ্রম দেখাইয়। (গিয়াছেন। 
এই কথাটা বেশ করিয়া বুঝা আবশ্তক, নতুব! স্বামিজীর 'অস্ভুত চরিত্র 
সকলের বোধগমা ইবে না। পাত্রীদিগের বিদ্বেষ তিনি সহা করেন 
নাই, কিন্তু সাষান্ট পানওয়ালার সহিত একত্র বধসিতে তাহার কোন 
দ্বিধাবোধ তয় নাই। কারণ তাহার মন অভিমান ছিল ন|। 
এডেনের এই ঘটনাই তাহার সাক্ষা। অঁডেনে নামিয় তিনি এদিক 
ওদিক দোথতে দেখিতে সমুদ্রকূল হইতে তিন মাইল দুরবন্তী কতক 
গুলি বৃহৎ সরোবর বা জলাশয় দেখত গেলেন । (সখানে একজন 
তারতবাসীকে দোখতে পাইয়া তিনি ইই্জাদগকে পশ্চাতে রাখিয়া 
দ্রুতপদে তাহার নিকট গমন রে মভানন্দে গল্প জুড়ি 
দিলেন। লোঁকটী একটা হিন্দৃস্থানী পানওয়ালা ৷ ইতোমধ্যে তাহার 
ইংরাজ বন্ধুরা আসির!1 উপস্থিত হইলেন এবং তাহাকে একটা সামান্ত 
লোকের সঙ্গে বসিয়া কথাবার্তী বলিতে দেখিয়া মনে করিলেন এ. 
লোকটা কে? কিন্তু যখন দেখিলেন স্বামিজী সেই অপরিচিত 
ব্যক্তির !নকট ঠিক বালকের মত “ভেইয়া তোমার! ছিলমঠো দো? 
বলিয়া কলিকা লইয়! টানিতে টানিতে মহা স্ফুর্ভিভরে ধূম ত্যাগ 
করিতে লাগিলেন; তখন ঝুঝিলেন এ আর কিছু নহে তাহার হৃদয়ের 
প্রশস্ততার একটা নিদর্শন মাত্র। সেভিয়ার সাহেব ঠাট্টা করিয়। 
বলিলেন “ওঃ বুঝেছি এই জন্তই বুঝি আপনি আমাদের কাছ থেকে 
৬২৫ 


স্বামী বিবেকানন্দ । 
পালিয়ে এসেছিলেন !' পানওয়াল! এক্ষণে নিজ অতিথির পরিচয় 
পাইয়। তাহার পদ প্রান্তে নিপতিত হইল ও চরণধুলি গ্রহণ করিল। 

পে আর বিশেষ কিছু ঘটে নাই। কেবল একটা জাহাজের 
খাদ্য ও জল নিঃশেষিত হইয়া যাওয়াতে তাহার অধ্যক্ষ সাহায্য 
প্রার্থনা উদ্দেশে বিপদ-নিশান উড্ডীন করিয়াছিল। একটা নৌকা. 
যোগে সেখানে আবশ্াকীয় ত্রব্যাদি প্রেরিত হইল । 

১৫ই জানুয়ারী “তমালতালীবনরাজীনীলা” সিংহলের, তীরভূমি 
দূর হইতে নেত্রপথে পতিত হইল। চতুর্দিক নবোদিত সুর্য্যের 
রক্তকিরণে অনুরঞ্জিত হইয়াছে এমন সময়ে জাহাজ ধীরে ধীরে 
কলম্বে। বন্দরে প্রবেশ করিল। স্বামিজী হর্ষে উৎফুল্ল হইয়া উঠি- 
লেন। “এই আমার ভারতবূর্য! এট সেই জননীর স্নেহক্রোড় 
যাহা ছাড়িয়া এতদিন দেশে- দেশে ঘুরিতেছি” এইবূপ ভাবতে 
ভাবিতে তাহার নয়নযুগল চু, ছল করিয়া উঠিল। তথনও জানি- 
তেন না সমগ্র ভারতে; লোক তাহাকে দেখিবার জন্ত ও প্রাণ 
' ভরিয়া তাহাকে আলিঙ্গন করিবার জন্ত কিরূপ ব্যস্ত হইয়! উঠিয়া- 
ছিল। একজন গুরুভাই সিংহলে জুলির তাহার জন্য অপেক্ষা 
“করিতেছিলেন। আরও অনেকেই পদে সতেছিলেন এবং মাদ্রাজ 
ও কলিকাতায় সর্বাপেক্ষা বিষম আন্দোলন উত্থিত হইয়াছিল 









পর ন্‌ 
০ এ প্র ১১ দ্র 
|শর্দি তল এই হাউ 2 


ক... 
১188৬ 


রি ৮ রে এল ২ 
1৫4, গা” র্‌ টি ই. 
ৰ রা 


হ্যাট গাধারণ গ্কায় 
র্ধারিত গিনির গার গন 


বর্গ সংখা পরিগ্রহণ দখা -*১৮৭ ২৮৩ 

এই পুস্তকখানি নিযে দি্ধীরিত দিনে অথবা তাহার গৃর্কে 
গ্রন্থাগারে অবশ্য ফেরত দিতে হইবে। নতুবা মামিক ১ টাকা হিসাবে 
জরিমানা! দিতে তইবে। 





টর্দারিত দিন! নির্ধারিত দিন ৷ নির্ধারিত দিন ; দিদ্দিরিত দিন 
241৮1 ৷ 

ূ | র 

৮ 180+871 

% 4 ৃ 


ূ ্‌ | 
1 
ূ 
| 
র 


ূ 
ৃ 
ূ 


ৃ 


হু [ 
| 
ৃ 
| 
[ 
ও 
! 


